Contents 


মুহাম্মাদ ছালেহ আল-মুনাজ্জিদ 


https://archive.org/details/@salin molla 


www.ahlehadeethbd.org 


Contents 


ইখলাছ 


প্রকাশক 
হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ 
নওদাপাড়া, রাজশাহী-৬২০৩ 
হা.ফা.বা. প্রকাশনা-৭০ 

ফোন : ০২৪৭-৮৬০৮৬১ 

মোবাইল : ০১৭৭০-৮০০৯০০ 
৮) 

ll Lo ns : Al 
ADU As 2: Ll 42 
De: 25 5b E> : Ul 

Cdl cL De ESE L$) 
১ম প্রকাশ 
রামাযান ১৪৩৮ হি. 
আষাঢ় ১৪২৪ বঙ্গাব্দ 
জুন ২০১৭ খ্রি. 
1 সর্বস্বত্ব প্রকাশকের ॥ 
মুদ্রণে 
হাদীছ ফাউণ্ডেশন প্রেস, নওদাপাড়া, রাজশাহী 
নির্ধারিত মূল্য 
২০ (বিশ) টাকা মাত্র 


Ikhlas by Muhammad Saleh Al-Munaijjid, Translated 


by Muhammad Abdul Malek. Published by: 
FOUNDATION BANGLADESH. 


Nawdapara, Rajshahi, Bangladesh. Ph. : 88-0247-860861. 
Mob. 01770-800900. E-mail : tahreek@ymail.com. Web : 
www.ahlehadeethbd.org. 


www.ahlehadeethbd.org 


Contents 


সূচীপত্র (০৬) 
বিষয় 
প্রকাশকের নিবেদন 
ভূমিকা 
ইখলাছের অর্থ 
ইখলাছ অবলম্বনের আদেশ 
পূর্বসূরি মনীষীদের কথা 


ইখলাছের ফল; আল্লাহ্র নিকট আমল কবুল হওয়া; ছওয়াব লাভ 
ইখলাছ গুণে ছোট আমলও বড় আমলে রূপান্তরিত; পাপ ক্ষমা 
শয়তান থেকে আত্মরক্ষা; কুমন্ত্রণা ও লৌকিকতা থেকে নিরাপদ থাকা 
ফিৎনা-ফাসাদ হ’তে মুক্তি 

দুশ্চিন্তা থেকে মুক্তি, জীবিকা বৃদ্ধি; বিপদ থেকে উদ্ধার 

নিষ্ঠাবান ও মানুষের মাঝে সংঘটিত বিষয়ে আল্লাহই যথেষ্ট 
ইখলাছের বদৌলতে বান্দা ভুল করলেও ছওয়াব পায়; ইখলাছেই যাবতীয় কল্যাণ 
ইখলাছ না থাকার ক্ষতি; জান্নাতে প্রবেশ না করা 

ক্ব্য়ামত দিবসে জাহান্নামে প্রবেশ 

আমল কবুল না হওয়া 

আমলের ছওয়াব ও পারিতোষিক বিনষ্ট হওয়া 

ইখলাছের সাথে পূর্বসূরীদের সম্পর্ক 
নিজেকে মুখলিছ মনে না করা 

সংগোপনে আমল 

স্ত্রী ও পরিবারের সদস্যদের থেকে আমল লুকানো 

জিহাদের মাঝে গোপনীয়তা অবলম্বন 

সাজগোজ ও সৌন্দর্য চর্চার ভয়; বিদ্যা-বুদ্ধি প্রকাশ না করা 
কান্না লুকানো; ইমাম আল-মাওয়াদাঁ ও তাঁর রচনাবলী 

আলী ইবনুল হুসাইন (রহঃ) ও রাতের দান 

ইখলাছের নিদর্শনাবলী; ইখলাছ সংক্রান্ত কিছু মাসআলা 

কখন আমল প্রকাশ্যে করা শরী‘আতসম্মত? 

রিয়া বা প্রদর্শনেচ্ছার ভয়ে আমল পরিহার 

রিয়া ও আমলের মধ্যে একাধিক নিয়তের পার্থক্য 

আমলের মধ্যে একাধিক উদ্দেশ্য বা অংশীদার বানানো 

রিয়া বা লৌকিকতা থেকে বাচতে মিথ্যার আশ্রয় গহণ 

কিছু কিছু জিনিস মনে হয় রিয়া বা লৌকিকতা, কিন্তু আসলে তা নয় 
উপসংহার 


www.ahlehadeethbd.org 


Contents 


AB 
প্রকাশকের নিবেদন (/৯১)। 4445) 


আল্লাহ্র অশেষ রহমতে আমরা সউদী আরবের প্রখ্যাত ইসলামী বিদ্বান ও 
সুপ্রসিদ্ধ ফৎওয়া ওয়েবসাইট www.is5/aাqa.c০৷৷-এর কর্ণধার মুহাম্মাদ 
ছালেহ আল-মুনাজ্জিদ (জন্য : রিয়ায, ১৯৬০ খু) রচিত ‘অন্তরের আমল সমূহ’ 
(2+2৷ J] 4০) সিরিজের ২য় পুস্তক ০১৮:)।-এর বঙ্গানুবাদ ‘ইখলাছ' 
সম্মানিত পাঠকদের হাতে তুলে দিতে সক্ষম হ'লাম। ফালিল্লাহিল হামৃদ। 
ইতিপূর্বে মাসিক ‘আত-তাহরীক’-য়ে ধারাবাহিকভাবে (ফেব্রুয়ারী, এপ্রিল-ভুন ২০১৭ 
খৃ) পুস্তকটির বঙ্গানুবাদ প্রকাশিত হয়েছে। এ গুরুত্বপূর্ণ পুস্তকে সম্মানিত লেখক 
ইখলাছ-এর সংজ্ঞা, কুরআন ও হাদীছে ইখলাছ অবলম্বনের নির্দেশ, ইখলাছের ফল 
ও নিদর্শন, ইখলাছ অবলম্বন না করার ক্ষতি, সালাফে ছালেহীনের ইখলাছ-এর 
দৃষ্টান্ত, ইখলাছ সম্পর্কিত কিছু মাসআলা প্রভৃতি বিষয়ে সংক্ষেপে সুন্দরভাবে 
আলোকপাত করেছেন। 
মুমিন জীবনে ইখলাছের গুরুত্‌ অপরিসীম । এটি সকল ইবাদতের রূহ ও 
সারবত্তা। যে কোন ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হল ‘ইখলাছ’ বা 
একনিষ্ঠতা । এজন্য কুরআন মাজীদ ও ছহীহ হাদীছ সমূহে সকল কাজে ইখলাছ 
অবলম্বনের নির্দেশ দান করা হয়েছে। এর রয়েছে নানাবিধ উপকারিতা । আমল 
কবুল হওয়া, গোনাহ মাফ, রিয়া বা লৌকিকতা থেকে মুক্ত থাকা, বিপদমুক্তি 
ইখলাছের অন্যতম ফল । আর ইখলাছহীনতার পরিণাম অত্যন্ত ভয়াবহ । তন্মধ্যে 
আমল কবুল না হওয়া এবং এর শেষ পরিণতি হিসাবে জাহান্নামে গমন অন্যতম । 
তাই সালাফে ছালেহীন এ ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতেন । নিজের সৎ আমলের 
কথা যেন কেউ ঘুণাক্ষরে জানতে না পারে সেজন্য তারা সর্বদা সচেষ্ট থাকতেন। 
প্রশংসা ও খ্যাতির আকাজ্ঞকা না করে তারা আল্লাহ্র সম্তুষ্টির নিমিত্তে যাবতীয় 
কাজ সম্পাদন করতেন। 
জনাব মুহাম্মাদ আব্দুল মালেক (ঝিনাইদহ) বইটি সুন্দরভাবে অনুবাদ করে 
আমাদের কৃতজ্ঞতাভাজন হয়েছেন। বইটি ‘হাদীছ ফাউণ্ডেশন’ গবেষণা বিভাগ 
কর্তৃক সম্পাদিত ও পরিমার্জিত হয়েছে। বইটি সুখপাঠ্য হিসাবে পাঠকের কাছে 
গ্রহণযোগ্যতা পাবে বলে আমাদের একান্ত বিশ্বাস । 
এ বইয়ের মাধ্যমে ইখলাছের গুরুত্ব ও তাৎপর্য অবগত হয়ে মানুষ সকল কাজ 
একমাত্র আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের উদ্দেশ্য করার প্রেরণা লাভ করলে আমাদের শ্রম 
সার্থক হবে বলে মনে করি। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু কবুল করুন 
এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযা প্রদান করুন- আমীন! 

-প্রকাশক 


www.ahlehadeethbd.org 


Contents 


ভূমিকা 

সকল প্রশংসা আল্লাহ্‌র, যিনি সৃষ্টিকুলের প্রতিপালনকারী । ছালাত ও সালাম 
আমাদের নবী মুহাম্মাদ (ছাঃ)-এর উপর, যিনি নবী ও রাসূলকুলের শ্রেষ্ঠ ৷ 
সেই সঙ্গে ছালাত ও সালাম তীর পরিবার ও ছাহাবীগণের উপর । 

অতঃপর মহান আল্লাহ্র অশেষ কৃপায় আমার পক্ষে অন্তরের আমল সমূহ 
(৮+4৷ J) বিষয়ে বারটি জ্ঞানগর্ভ আলোচনা রাখার সুযোগ হয়েছিল। 
এই আলোচনাগুলো তৈরীতে “যাদ গ্রুপের’ (১; +=) একদল চৌকস 
জ্ঞানী-গুণী আমাকে সহযোগিতা করেছে। আজ তা ছাপার অক্ষরে বের 
হ’তে যাচ্ছে। 


অন্তরের এই আমল সমূহের প্রথমেই রয়েছে ‘ইখলাছ’। ইখলাছই সকল 
ইবাদতের সার ও প্রাণ । কোন ইবাদত কবুল হওয়া না হওয়া ইখলাছের 
উপর নির্ভর করে। এটি অন্তরের আমল সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, 
সবার উপরে এবং সকলের মুলভিত্তি। যুগে যুগে আগত নবী-রাসুলদের 


দাওয়াতের চাবিকাঠি ছিল ইখলাছ। যেমন আল্লাহ তা'আলা বলেছেন, ৮; 
2 Lo 15529 ১) 121 ‘অথচ তাদেরকে এছাড়া কোন 
নির্দেশ দেয়া হয়নি যে, তারা খালেছ অন্তরে একনিষ্ঠভাবে কেবলমাত্র 
আল্লাহ্‌র ইবাদত করবে’ (বাইয়েনাহ ৯৮/৫) ৷ তিনি আরও বলেন, ১3 0 ১ 
৮ সাবধান, খালেছ দ্বীন বা ইবাদত কেবল আল্লাহ্র’ (যনমার ৩৯/৩) । 


আমাদের নিয়ত খালেছ হোক, আমাদের মন পাপের কালিমা মুক্ত হোক 
এবং আমাদের আমল আল্লাহ্র দরবারে কবুল হোক মহান আল্লাহ্র 
দরবারে আমাদের এটাই বিনীত প্রার্থনা ৷ নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও দো‘আ 


কবুলকারী । 


www.ahlehadeethbd.org 


Contents 


ইখলাছের অর্থ 
ইখলাছ শব্দটি আরবী [,এ5-/ ক্রিয়া থেকে গঠিত । এর বর্তমান ও ভবিষ্যৎ 
কালের ক্রিয়াবাচক শব্দ "25; এবং মাছদার বা ক্রিয়ামূল ১৩:| ৷ যার 
অর্থ কোন জিনিস পরিশুদ্ধ করা, অন্য কোন কিছুর সাথে তাকে না 
মেশানো । আরবীতে এ 53 ৯% (= অর্থাৎ লোকটি তার দ্বীনকে 
শুধুই আল্লাহ্‌র জন্য নির্ভেজাল করেছে; তার দ্বীনের মধ্যে আল্লাহ্র সাথে 
আর কাউকে মেশায়নি। 
আল্লাহ বলেন, (১১১ 4% 509 ১ ‘তবে তাদের মধ্য থেকে তোমার 
নির্বাচিত বান্দারা ব্যতীত’ (হিজর ১৫/৪০) । 
এই আয়াতের ব্যাখ্যায় ছা‘লাব (রহঃ) বলেছেন, আল-মুখলিছীন তারাই 
যারা নির্ভেজালভাবে আল্লাহ্‌র জন্য ইবাদত করে। আর আল-মুখলাছীন 
তারা, যাদেরকে আল্লাহ খালেছ, নির্ভেজাল ও নিষ্কলুষ করেছেন। 
আল্লাহ্‌র বাণী, (454 5 %ু ০%: ০ $531, তুমি এই কিতাবে 
মূসার বৃত্তান্ত বর্ণনা কর। নিশ্চয়ই সে ছিল নির্বাচিত’ (মারিয়াম ১৯/৫১)। 
এখানে ‘মুখলাছ’ শব্দ সম্পর্কে যাজ্জাজ বলেছেন, মুখলাছ সেই, যাকে আল্লাহ 
খালেছ করেছেন; সকল আবিলতা বা পাপ থেকে তাকে মুক্ত করেছেন। আর 
মুখলিছ সেই, যে নিরেট নির্ভেজালভাবে আল্লাহ্র একত্ববাদ তথা তাওহীদে 
বিশ্বাসী । এজন্য (১514 7% 5) সূরাকে সূরাতুল ইখলাছ বলা হয় । 
ইবনুল আছীর (রহঃ) বলেছেন, এই সূরা ইখলাছে নির্ভেজালভাবে কেবলই 
মহামহিম আল্লাহ্‌র গুণ বর্ণিত হয়েছে। তাই সূরাটির নাম হয়েছে ইখলাছ। 
অথবা এই সূরাটি পড়ে সে খালেছ বা নির্ভেজালভাবে আল্লাহ্র একত্ববাদের 
স্বীকৃতি দেয় বলে সূরাটির নাম ইখলাছ। কালেমায়ে তাওহীদকে এজন্য 
‘কালেমায়ে ইখলাছ’ও বলা হয় । 


আবার খালেছ জিনিস (,!৬| (9) বলতে «8 45 06 3) 3) 
-এ% ৩৫ এ৷ ‘খাটি জিনিসকে বুঝায়, যার থেকে সব রকম মিশ্রণ দূরীভূত 


www.ahlehadeethbd.org 


Contents 
করা হয়েছে’ ৷: আল্লামা ফীরোযাবাদী (রহঃ) বলেছেন, 54) 97% :40 
‘লৌকিকতা বর্জন করে কোন কাজ আল্লাহ্র জন্য করা’ ৷" জুরজানী (রহঃ) 
বলেছেন, ৬০১ ৫:৬.) এ; ৷ ৫ ০০১৮১ ‘আভিধানিক অর্থে ইখলাছ 
হ’ল, সৎকাজে লৌকিকতা পরিহার করা'।* 
পারিভাষিক অর্থে ইখলাছ : 


আলেমগণ ইখলাছের বেশ কয়েকটি সংজ্ঞা দিয়েছেন। তন্ুধ্যে গুরুত্বপূর্ণ 
কয়েকটি সংজ্ঞা নিম্নে প্রদত্ত হ’ল : 


ইবনুল ক্াইয়িম (রহঃ) বলেছেন, 22 এ 54131) 22: ১2)। 
০!) ‘স্বেচ্ছায় একমাত্ৰ আল্লাহ্‌র উদ্দেশ্যে ইবাদত নিবেদনকে 
ইখলাছ বলে’ ৷ জুরজানী (রহঃ) বলেছেন, ‘অন্তরকে পরিষ্কার করার জন্য 
সকল দূষিত পদার্থের মিশ্রণ থেকে মুক্ত করা । বিষয়টি পর্যালোচনা করলে 
দেখা যায়- প্রত্যেক বস্তুর সাথেই কোন না কোন কিছু মিশে আছে বলে 
ধারণা করা হয়। সুতরাং যখন তা মিশ্রণ থেকে পরিষ্কার ও মুক্ত হয় তখন 
তাকে ‘খালেছ’ বা খাঁটি বলে। আবার পাপ-পঙ্কিলতামুক্ত কাজকে বলে 
ইখলাছ। আল্লাহ বলেছেন, 59 ৮ ০5 ১৮ 532 3 ০ 
১ ৬০ ০]: ‘আমরা তোমাদেরকে তাদের থেকে বিশুদ্ধ দুধ 
পান করাই, যা পানকারীদের জন্য অতীব উপাদেয় । যা নিঃসৃত হয় উক্ত 
পশুর উদরস্থিত গোবর ও রক্তের মধ্য হ’তে’ (নাহল ১৬/৬৬) । এখানে দুধের 
নির্ভেজালতা বা পিওরিটি অর্থ- তাতে গোবর ও রক্তের মিশ্রণ না থাকা ৷ 
কেউ কেউ বলেছেন, ৩1) 1480| ৮ 4৮০১ 44০; ০১)। ‘আমল বা 
কাজকে দূষণমুক্ত করাই ইখলাছ’ ৷" 


৪. ইবনুল কাইয়িম, মাদারিজুস সালিকীন, ২/৯১ পৃঃ । 
৫. জা পৃঃ ২৮ । 
৬. | 


www.ahlehadeethbd.org 


Contents 


হুযায়ফা আল-মার‘আশী (রহঃ) বলেছেন, 3 | J 1! ০১ ৮)। 
=U], A| ‘বান্দার কাজ ভেতর-বাহির থেকে একরকম হওয়াকে 
ইখলাছ বলে’ ৷" কেউ কেউ বলেছেন, ৩০০ ৮ ত 3 of ০১৮১। 
-,০ ৬১৮ ১, এ৷ = 1৯১ “নিজের আমলের উপর আল্লাহ ছাড়া 
কাউকে সাক্ষী এবং প্রতিদানদাতা হিসাবে না মানার নাম ইখলাছ’ ৷” 

সালাফে ছালেহীন থেকে ইখলাছের আরো কিছু অর্থ বর্ণিত হয়েছে। যেমন- 


(১) আমল শুধুমাত্ৰ আল্লাহ্র জন্য হবে, তাতে আল্লাহ ছাড়া অন্যের কোন 
অংশ থাকবে না। (২) সৃষ্টিকুলের মনঃস্তুষ্টি সাধন থেকে আমলকে মুক্ত 
করা । (৩) সবরকম কলুষ-কালিমা থেকে আমলকে মুক্ত রাখা” 


আর মুখলেছ সেই ব্যক্তি, যে আল্লাহ্র সঙ্গে তার আন্তরিক সম্পর্ক তৈরী 
হওয়ার কারণে জনগণের অন্তরে তার প্রতি যত রকম শ্রদ্ধা-ভক্তি জন্মে সে 
তার কোন পরোয়া করে না এবং তার আমলের বিন্দু-বিসর্গও মানুষ টের 
পাক তা সে পসন্দ করে না। শরী‘আতে যেমন তেমনি মানুষের কথাতেও 
বহু ক্ষেত্রে ইখলাছের স্থলে নিয়ত শব্দের ব্যবহার লক্ষ্য করা যায় । 
ফকীহদের মতে নিয়ত হ’ল ইবাদতকে অভ্যাস থেকে এবং এক ইবাদতকে 
অন্য ইবাদত থেকে পৃথক করা।*” ইবাদতকে অভ্যাস থেকে আলাদা করার 
উদাহরণ যেমন দেহ পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য গোসল একটি 
অভ্যাসমূলক আমল । অপরদিকে জানাবাত বা দৈহিক অপবিত্রতা জনিত 
গোসল ইবাদতমূলক আমল ৷ এখানে জানাবাতের গোসলের নিয়ত করলে 
তা অভ্যাসমূলক গোসল থেকে পৃথক হয়ে যাবে। 


আবার এক ইবাদত থেকে অন্য ইবাদত পৃথক করার উদাহরণ যেমন, যোহর 
ছালাত থেকে আছর ছালাত পৃথক করা । উক্ত সংজ্ঞানুসারে নিয়ত ইখলাছের 
অন্তর্ভুক্ত নয়। কিন্তু যখন শর্তহীনভাবে নিয়ত শব্দ উল্লেখ করা হবে এবং তা 
দ্বারা আল্লাহ্‌র উদ্দেশ্যে নিবেদিত ইবাদতকে পৃথক করা বুঝাবে যেমন ইবাদত 


৭. ইবনুল ক্বাইয়িম, আত-তিবইয়ান ফী আদাবি হামালাতিল কুরআন, পৃঃ ১৩ । 
৮. মাদারিজুস সালিকীন ২/৯২। 

৯. এ, ২/৯১-৯২। 

১০. ইবনু রজব, জামেউল উলুম ওয়াল হিকাম, ১/১১ পৃঃ। 


www.ahlehadeethbd.org 


Contents 


কি অংশীদারমুক্ত এক আল্লাহ্র উদ্দেশ্যে করা হচ্ছে নাকি অন্যের উদ্দেশ্যে- 
তখন অবশ্য নিয়ত ইখলাছের অর্থে আসবে । 


ইবাদতে ইখলাছ আর ইবাদতে সত্য উভয়ই কাছাকাছি অর্থবোধক । অবশ্য 
উভয়ের মধ্যে কিছু তফাৎও রয়েছে প্রথম পার্থক্য : সত্য মূল এবং ইখলাছ 
তার শাখা ও অনুগামী ৷ দ্বিতীয় পার্থক্য : কাজে মশগুল না হওয়া পর্যন্ত 
ইখলাছ আছে কি-না তা বুঝা যায় না। কিন্তু কাজে নামার আগেও কখনো 
কখনো সত্য উদ্ভাসিত হয়।”” 

ইখলাছ অবলম্বনের আদেশ 
ইখলাছ সম্পর্কে আল্লাহ্‌র বাণী : 
আদেশ দিয়েছেন। যেমন তিনি বলেন, 4 ০০১০ 9 ১১9 ১) 4 
-545- (34| ‘অথচ তাদেরকে এছাড়া কোন নির্দেশ দেয়া হয়নি যে, তারা 
খালেছ অন্তরে একনিষ্ঠভাবে কেবলমাত্র আল্লাহ্র ইবাদত করবে’ (বাইয়েনাহ 
৯৮/৫) । 
নবী করীম (ছাঃ) নিজে যে ইখলাছের সাথে আল্লাহ্‌র ইবাদত করে থাকেন 
সে কথা মানুষকে জানিয়ে দিতে তিনি তাকে আদেশ দিয়েছেন। এ মর্মে 
তিনি বলেন, > 5 a UH 5 (5 ‘ৰল, আমি আল্লাহ্‌র ইবাদত করি 
তার জন্য আমার আনুগত্যকে একনিষ্ঠ করার মাধ্যমে' (যুমার ৩৯/১৪) । 
তিনি আরো বলেন, -৬৷ ০ 4) IL SEY SS Do IY 
Ll IU ea UL 4 4 2) ‘বল, আমার ছালাত, আমার 
কুরবানী, আমার জীবন ও আমার মরণ, সবই বিশ্বপালক আল্লাহ্‌র জন্য । তীর 


কোন শরীক নেই । আর এ ব্যাপারেই (অর্থাৎ শরীক না করার ব্যাপারে) আমি 
আদিষ্ট হয়েছি এবং আমিই প্রথম মুসলিম’ (আন'‘আম ৬/১৬২-১৬৩)। 


কাজ করে তা দেখার জন্য। তিনি বলেছেন, 19 ০ G2 A 


১১. আত-তা'রীফাত, পৃঃ ২৮ । 


www.ahlehadeethbd.org 


Contents 
=) ll Hl $৯9 ১০৪ >| 454| 5 342 “যিনি সৃষ্টি করেছেন মরণ 
ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে সর্বাধিক 
সুন্দর আমল করে। আর তিনি মহাপরাক্রান্ত ও ক্ষমাশীল’ (মুলুক ৬৭/২) । 


ফুযায়েল বিন ইয়ায (রহঃ) সুন্দর আমল সম্পর্কে বলেছেন, সুন্দর আমল 
তাই যা অধিকমাত্রায় ইখলাছপূর্ণ এবং অধিকমাত্রায় সঠিক । লোকেরা 
জিজ্ঞেস করল, হে আবু আলী! অধিকমাত্রায় ইখলাছপূর্ণ এবং অধিকমাত্রায় 
সঠিক আমল কী? তিনি বললেন, আমল ইখলাছপূর্ণ হ’লেও যদি সঠিক 
নিয়মে না হয়, তবে তা কবুল হবে না; আবার সঠিক নিয়মে হ’লেও যদি 
ইখলাছপূর্ণ না হয় তবে তাও কবুল হবে না । ইখলাছপূর্ণ ও সঠিক হ’লেই 
কেবল তা কবুল হবে । যা আল্লাহ্র জন্য করা হয় তাই ইখলাছপূর্ণ এবং যা 
সুন্নাত অনুযায়ী হয় তাই সঠিক । ইবনু তায়মিয়াহ (রহঃ) তার কথার সাথে 
যোগ করে বলেছেন, এ যেন ঠিক আল্লাহ্‌র বাণী, 49:4 ৯ ১ 
Lo 2 Ue DV) Ll ১৬5 ১৬ ‘অতএব যে ব্যক্তি তার 
প্রভুর সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার 
পালনকর্তার ইবাদতে কাউকে শরীক না করে’ (কাহফ ১৮/১১০)-এর 
প্রতিধ্বনি ।”২ কবি আমীর ছান‘আনী বলেছেন, তোমার জীবনের সময়গুলো 
কেটে গেছে আল্লাহ্র আনুগত্য ছাড়া । তুমিতো তোমার মনপসন্দ কাজে 
বিভোর ছিলে- যা কিনা শুধুই মরীচিকা । যখন তোমার কাজ শুধুই আল্লাহ্র 
জন্য না হবে তখন যত কিছুই তুমি বানাও না কেন তা সবই বরবাদ হবে। 
আমল কবুলের জন্য ইখলাছ থাকা শর্ত, সে সঙ্গে তা হ’তে হবে কুরআন ও 
সুন্নাহ মাফিক । 


মহান আল্লাহ তার সন্তুষ্টির জন্য ইহসানের পথে নিবেদিত আমলকে 
সর্বোত্তম দ্বীন বা জীবনব্যবস্থা বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, 
২৬০৯ 989: 25 লি ১০ ৬১ 4০5 তার চাইতে উত্তম দ্বীন 
কার আছে, যে তার চেহারাকে আল্লাহ্‌র উদ্দেশ্যে সমর্পণ করেছে ও সৎকর্ম 
করেছে’ (নিসা ৪/১২6) ৷ আল্লাহ্র কাছে সমর্পণ হ’ল ইখলাছ আর ইহসান 
বজায় রাখা অর্থ সুন্নাতের অনুসরণ । 


১২. ইবনু তায়মিয়াহ, মাজমূ‘ ফাতাওয়া ১/৩৩৩ । 


www.ahlehadeethbd.org 


Contents 


আল্লাহ তার নবীকে এবং সেই সাথে তীর উম্মতকে মুখলেছ বান্দাদের সাথে 
থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, OP GL ELS oly 
-৯2 ৩১১০ 255), 305৬ 99 ‘আর তুমি নিজেকে ধরে রাখো 
তাদের সাথে যারা সকালে ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে আহ্বান করে 
তার চেহারা কামনায়’ (কাহফ ১৮/২৮) । 

উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, Cn a 
Sd oh hh RY ef Ere PC ee ‘অতএব 
নিকটাত্মীয়কে তার প্রাপ্য দিয়ে দাও এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকে ৷ এটা 
তাদের জন্য উত্তম, যারা আল্লাহ্‌র চেহারা কামনা করে। আর তারাই হ’ল 
সফলকাম’ (রুম ৩০/৩৮) । 

মুখলিছদের প্রতি আল্লাহ ক্য়ামতের দিন সন্তুষ্ট থাকার এবং জাহান্নাম 
থেকে মুক্তিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, - 0 ৫ 


5 5 Ny EP LS by i LUG SE aE Gl 


- 2% ০০5-50 45 সত্র এ থেকে দুরে রাখা হবে আল্লাহভীরু 
ব্যক্তিকে । যে তার ধন-সম্পদ দান করে আত্তশুদ্ধির জন্য এবং কারু জন্য 
তার নিকটে কোনরূপ অনুগ্রহ থাকে না যা প্রতিদান যোগ্য । কেবলমাত্র তার 
মহান পালনকর্তার চেহারা অন্বেষণ ব্যতীত । আর অবশ্যই সে অচিরেই 
সন্তোষ লাভ করবে’ (লায়েল ৯২/১৭-২১) । 

আল্লাহ জান্নাতবাসীদের গুণাবলী বলতে গিয়ে দুনিয়াতে তাদের ইখলাছ 
অবলম্বনের কথা বলেছেন। আল্লাহ বলেন, HAN dS sit | 
ASS SL ‘(এবং তারা বলে) শুধুমাত্র আল্লাহ্‌র সন্তুষ্টি 
লাভের জন্য আমরা তোমাদের খাদ্য দান করে থাকি এবং তোমাদের নিকট 
থেকে আমরা কোন প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না’ (দাহ্র ৭৬/৯) । 
তিনি মুখলিছদের পরকালে মহাপুরস্কার দানের ঘোষণা দিয়ে বলেন, = ১ 


rl 7 CU il ESP Yl OEY Af SN) Ap A 


www.ahlehadeethbd.org 


Contents 


CUE ol 59 G3 dh oo 50g CUS J “তাদের 
অধিকাংশ শলা-পরামর্শে কোন মঙ্গল নেই । কিন্তু যে পরামর্শে তারা 
মানুষকে ছাদাক্বা করার বা সৎকর্ম করার কিংবা লোকদের মধ্যে পরস্পরে 
সন্ধি করার উৎসাহ দেয় সেটা ব্যতীত ৷ যে ব্যক্তি আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের 
৪/১১৪) ৷ তিনি আরও বলেন, SE BEL PN LEON ty 
od ie FU GLU) Ge BI GMs LEON IL যে 
কেউ পরকালের ফসল কামনা করে, আমরা তার ফসল বাড়িয়ে দেই। আর 
যে ব্যক্তি ইহকালের ফসল কামনা করে, আমরা তাকে সেখান থেকে কিছু 
দিয়ে থাকি কিন্তু পরকালে তার কোনই অংশ থাকবে না’ (শুরা ৪২/২০) । 

ইখলাছ সম্পর্কে রাসুলুল্লাহ (ছাঃ)-এর বাণী : 

নবী করীম (ছাঃ) ইখলাছের গুরুত্ব ও নিয়তে সততার কথা বর্ণনা 
করেছেন। তিনি এ দু’য়ের উপর সকল আমলের ভিত্তি রেখেছেন। ওমর 
ইবনুল খাত্ববাব (রাঃ) থেকে বর্ণিত রাসূল (ছাঃ) বলেন, sol JL ন 
-৬% ৮ ০/4 0 449 নিশ্চয়ই প্রতিটি কাজ নিয়তের উপর 
নির্ভরশীল । আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পায়’ ।* এটি অত্যন্ত 
গুরুত্বপূর্ণ একটি হাদীছ। কেননা এতে শরী‘আতের এমন একটি মূলনীতি 
বিধৃত হয়েছে যার আওতায় সকল ইবাদত এসে পড়ে । কোন ইবাদতই 
তার থেকে বাদ যায় না। সুতরাং ছালাত, ছিয়াম, জিহাদ, হজ্জ, যাকাত, 
দান-ছাদাক্বা ইত্যাদি প্রত্যেক ইবাদত সৎ নিয়ত ও ইখলাছের মুখাপেক্ষী । 
রাসূল (ছাঃ) মানুষের জন্য শুধু এই মূলনীতি বর্ণনা করেই ক্ষান্ত হননি; বরং 
তিনি বেশ কিছু আমলও উল্লেখ করেছেন এবং তাতে নিয়তের গুরুত্ব হেতু 
তা বিশুদ্ধ করতে উদ্বুদ্ধ করেছেন। এমন কিছু আমল নিয়ে তুলে ধরা হ’ল- 


22 ৰ Al Ly Ror fe = 
তাওহীদ : রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, ৮; 4 )) 9) ১ ১:5 4৬ ৬ 
CEE AD ded SBCA LESS ES 
- | ‘যে ব্যক্তি একনিষ্ঠচিত্তে ‘লা ইলা-হা ইল্লাল্লা-হ’ বলবে, তার জন্য 


১৩. বুখারী হা/১; মুসলিম হা/১৯০৭; মিশকাত হা/১। 


www.ahlehadeethbd.org 


Contents 


ale oR AOE sn Fe es 
পৌছানো হবে; যদি সে কাবীরা গোনাহ সমূহ থেকে বিরত থাকে’ ৷** 


মসজিদে যাওয়া : রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, £৮ $ ৯% Se 


4,072 


I te Ges CLS 3 9 8G SC oe Ul 
Sa LE ed AER enh ob Cy) 
SEA Abs Ue He LE 55 lp TE) Yes bs 


Loh se HS GL se La SO I 
১) BC Bo BS 41% ১9 ব্যক্তির নিজ বাড়ীতে কিংবা 
বাজারে ছালাত আদায় অপেক্ষা জামা‘আতে ছালাত আদায়ে ২৫ গুণ বেশী 
ছওয়াব হয়। কেননা সে যখন উত্তমরূপে ওষু করে মসজিদ পানে বের হয় 
এবং ছালাত আদায় ব্যতীত তার অন্য কোন উদ্দেশ্য না থাকে তখন প্রতি 
পদক্ষেপে তার একটি পদমর্যাদা বৃদ্ধি পায় এবং একটি গোনাহ বিদূরিত 
হয়। তারপর যখন সে ছালাত শেষ করে তখন ছালাতের স্থানে তার 
অবস্থান করা অবধি ফেরেশতারা তার জন্য এই বলে দো‘আ করতে থাকে 
যে, হে আল্লাহ! তাকে তুমি শান্তি দাও এবং তাকে দয়া কর। আর 
তোমাদের কেউ যতক্ষণ (মসজিদে) জামা‘আতে ছালাতের অপেক্ষায় থাকে, 
ততক্ষণ সে ছালাত আদায়ে রত বলে গণ্য হ’তে থাকে’ ৷** 


ছিয়াম : রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ৮4 48 ০ ১০ 9 8 
-5১ ১৮ £৩4 ‘যে ব্যক্তি রামাযানে ঈমানের সাথে ও ছওয়াব লাভের আশায় 
ছিয়াম পালন করে, তার পূর্ববর্তী গোনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হয়’ । 
তিনি আরো বলেন, 0 8 4 AN dl he SLY AL 
- £ ‘যে ব্যক্তি আল্লাহ্‌র উদ্দেশ্যে একটি ছিয়াম পালন করবে, আল্লাহ তার 
চেহারাকে জাহান্নামের আগুন হ’তে সত্তর বছরের পথ দূরে রাখবেন’ ৷** 


১৪. তিরমিযী হা/৩৫৯০; ছহীহুল জামে‘ হা/৫৬৪৮, সনদ হাসান । 
১৫. বুখারী হা/৬৪৭; মিশকাত হা/৭০২। 

১৬. বুখারী হা/৩৮; মুসলিম হ|/৭৬০; মিশকাত হা/১৯৫৮ । 

১৭. বুখারী হা/২৮৪০; মুসলিম হা৷/১১৫৩; মিশকাত হা/২০৫৩ ৷ 


www.ahlehadeethbd.org 


Contents 


রাতের ছালাত : রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, 59 ৬০৭) ৩০%, 8৬ ২ 
-43 ৮ {44 ৮ 4 (4% ‘যে ব্যক্তি রামাযানের রাত্রিতে ঈমানের সাথে ও 
ছওয়াবের আশায় রাত্রির ছালাত আদায় করে, তার বিগত সকল গোনাহ 
মাফ করা হয়’ ৷” 

ছাদাব্বা ও আল্লাহকে স্মরণ : আৰু হুরায়রা (রাঃ) হ'তে বর্ণিত তিনি বলেন 
রাসূল (ছাঃ) এরশাদ করেছেন, VBI SMU 
SEE cE FELD ঞ IE Ef sl SEC 


Els LES ETE Ele EE dl US es Of 


নে 
A 


BUS Ba GUS he ঞ os 5 JE JL) 


BEB CLS UE BS 7) died BEL AUS LY ‘সাত 
শ্রেণীর লোকদের আল্লাহ ব্র্য়ামতের দিন তাঁর বিশেষ ছায়ার নিচে স্থান 
দিবেন। যেদিন তাঁর ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না। ১. 
ন্যায়পরায়ণ শাসক ২. এঁ যুবক যে তার প্রভুর আনুগত্যে যৌবনকে 
অতিবাহিত করেছে ৩. সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লটকানো 
থাকে 8. সেই দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহ্র সত্তষ্টি লাভের উদ্দেশ্যে 
ভালবাসে এবং তারা সেকারণে পরস্পরে মিলিত হয় এবং পরস্পর পৃথকও 
হয়। ৫. সেই ব্যক্তি যাকে কোন সম্ভান্ত বংশের সুন্দরী নারী (ব্যভিচারের 
জন্য) আহ্বান করে আর সে বলে, আমি আল্লাহকে ভয় করি। ৬. সেই 
ব্যক্তি যে গোপনে এমনভাবে দান করে যে, তার ডান হাত কি দান করে তা 
বাম হাত জানে না। ৭. সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং 
তার দুই চক্ষু অশ্রু বিসর্জন করে'।”* 


জিহাদ : রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ১৬৪ ১) 2 49 8 ০ ৪ 2 ১ 
-% ৮ 4 ‘যে ইকাল (রশি) লাভের আশায় জিহাদ করে তার জন্য তাই 
মিলবে যার সে নিয়ত করবে’ ।** 


১৮. বুখারী হা/৩৭; মুসলিম হা/৭৫৯; মিশকাত হা/১২৯৬ । 
১৯. বুখারী হা/৬৬০; মুসলিম হা/১০৩১; মিশকাত হা/৭০১। 
২০. নাসাঈ হা/৩১৩৮; মিশকাত হা/৩৮৫০ ৷ 


www.ahlehadeethbd.org 


Contents 


জানাযায় অংশগ্রহণ : রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, 
Yt ee LE LE; ULE ULL BE 
a 3h 58K his Fis oA Gs 
‘যে ব্যক্তি ঈমানের সাথে ও ছওয়াবের আশায় কোন মুসলমানের জানাযায় 
গমন করে এবং তার জানাযার ছালাত আদায় ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত 
সঙ্গে থাকে, সে দুই ঝবীরাত ছওয়াব নিয়ে প্রত্যাবর্তন করবে । প্রতিটি ঝবীরাত 
হ’ল ওহোদ পর্বতের মতো । আর যে ব্যক্তি শুধু তার জানাযা আদায় করে, 
UE LS a Le সে এক কঝ্ীরাত ছওয়াব 
নিয়ে প্রত্যাবর্তন করবে’ ৷** 

দক 


বর্ণিত আয়াত ও হাদীছসমূহ অধ্যয়ন করে আমাদের পূর্বসূরিরা ইখলাছের 
প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন। ইখলাছশুন্যতার কুফল কী এবং ইখলাছ 
রক্ষায় কী সুফল পাওয়া যায় তা তারা ভালভাবে উপলব্ধি করতে 
পেরেছেন। এজন্য তীরা তীদের রচনাবলীর শুরুতেই নিয়ত সংক্রান্ত হাদীছ 
তুলে ধরেছেন । যেমন ইমাম বুখারী (রহঃ) নিম্নোক্ত হাদীছ দ্বারা তার ছহীহ 
বুখারীর সূচনা করেছেন, = 0৬% 4] নিশ্চয়ই সকল কাজ 
নিয়তের উপর নির্ভরশীল’ ।*২ 


আব্দুর রহমান বিন মাহদী (রহঃ) বলেছেন, ০50 ৪ ৬} 
JS 8 JUG oles 48 তৰ ত ‘আমি 


যদি একাধিক অধ্যায় সম্বলিত গ্রন্থ রচনা করতাম তাহ’লে আমি প্রত্যেক 
অধ্যায়ের সূচনাতে ওমর ইবনুল খাত্ববাব (রাঃ) বর্ণিত নিয়তের হাদীছটি 
উল্লেখ করতাম’ ৷** 


২১. বুখারী হা/৪৭; মিশকাত হা/১৬৫১। 
২২. বুখারী হা/১; মুসলিম হা/১৯০৭; মিশকাত হা/১। 
২৩. জামিউল উলুম ওয়াল হিকাম ১/৮। 


www.ahlehadeethbd.org 


Contents 


তারা তো কাজের থেকে নিয়তের গুরুত্্‌ বেশী বলেছেন। ইয়াহইয়া ইবনু 
আবু কাছীর বলেছেন, তোমরা কিভাবে নিয়ত করতে হয় তা শেখ । কেননা 
তা আমলের থেকেও বেশী গুরুত্ব বহন করে।* 

মনীষীগণ সাধারণ লোকদের ইখলাছ শিক্ষাদানের উপর খুব গুরুত্ব দিতেন। 
ইবনু আবী জামরা (রহঃ) বলেন, আমার মন বলে ফক্দহদের মধ্যে এমন 
কেউ হওয়া চাই যার কাজই হবে কেবল লোকদের আমলের উদ্দেশ্য 
শেখানো । কোন আমলের নিয়ত কী হবে কেবল তা শিক্ষাদানে সে নিজেকে 
সর্বদা নিয়োজিত রাখবে ।** কেননা অনেকেই অনেক কিছু পায় বটে, কিন্তু 
তাদের নিয়ত শুদ্ধ থাকে না। 

এর বিপরীতে যারা লোক দেখানো কাজ করে এবং যারা দুনিয়ার সুবিধা 
লাভের জন্য কাজ করে আল্লাহ তাআলা তাদের নিন্দা করেছেন এবং 
তাদের পরিণাম কী দাড়াবে তা বর্ণনা করেছেন। 


আল্লাহ বলেন, ৫3 4০ 27 8579 GU dh LN Ls 
Lo) 50 YW 20 SS ad LAT Y US 
১/৬৮ ৮ ৮৮, ৯ 1/4০ ৬ ‘যে ব্যক্তি পার্থিব জীবন ও তার 
জাকজমক কামনা করে, আমরা তাদেরকে তাদের কৃতকর্মের ফল 
দুনিয়াতেই পূর্ণভাবে দিয়ে দিব। সেখানে তাদেরকে কোনই কমতি করা 
হবে না’ । এরা হ’ল সেইসব লোক যাদের জন্য পরকালে জাহান্নাম ছাড়া 
কিছুই নেই ৷ দুনিয়াতে তারা যা কিছু (সৎকর্ম) করেছিল আখেরাতে তা 


সবটাই বরবাদ হবে এবং যা কিছু উপার্জন করেছিল সবটুকুই বিনষ্ট হবে 
(বাতিল আক্বীদা ও লোক দেখানো সৎকর্মের কারণে)’ (হৃদ ১১/১৫-১৬)। 


অন্যত্র তিনি বলেছেন, HALAS LG ss nd bd ON tp 


> ne GS ie Se ‘যে ব্যক্তি দুনিয়া কামনা করে, 


আমরা সেখানে যাকে যা ইচ্ছা করি দিয়ে দেই । পরে তার জন্য জাহান্নাম 
নির্ধারিত করি। সেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও লাঞ্চিত অবস্থায়’ (ইসরা 


১৭/১৮) । তিনি আরও বলেন, &> $4 437520 > 20 ১2 


২৪. আবু লু‘আইম ইস্পাহানী, হিলয়াতুল আওলিয়া ৩/৭০; জামিউল উলুম ওয়াল হিকাম ১/১৩ । 
২৫. ইবনুল হাজ্জ, আল-মাদখাল ১/১ । 


www.ahlehadeethbd.org 


Contents 
— CS be IU GLU Ge SF Gul OG Ln UE 0 যে 
ব্যক্তি আখেরাতের ফসল কামনা করে, আমরা তার ফসল বৃদ্ধি করে দেই । 


আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে, আমরা তাকে সেখান থেকে কিছু 
দেই । কিন্তু আখেরাতে তার জন্য কোনই অংশ থাকবে না’ (শুরা ৪২/২০) । 


ie লুল £ (ছাঃ) [লেছে 5 
UES Bl UT 16 Eo Bin SG Lol LU Gl 
AG 2 oe EAR ABEL BL ie i US, REM HAY iat 
UU BLES Oh dC যা LI 123) wil 
= 
‘সবচেয়ে ভয়ংকর যে জিনিসের ভয় আমি তোমাদের জন্য করি তা হ’ল 
ছোট শিরক । তারা বললেন, ছোট শিরক কী হে আল্লাহ্‌র রাসূল? তিনি 
বললেন, রিয়া বা লোক দেখানো কাজ । ক্ৰ্য়ামতের দিন যখন মানুষকে 
তাদের আমলের প্রতিদান দেওয়া হবে, তখন আল্লাহ তাদের বলবেন, 


তোমরা তাদের কাছে যাও, দুনিয়াতে তোমরা যাদের দেখিয়ে দেখিয়ে 
আমল করতে ৷ দেখ তাদের কাছে কোন প্রতিদান পাও কি-না’ ৷** 

সুতরাং হে আমার মুসলিম ভাই-বোন! আপনি নিজের জন্য উল্লেখিত দু’টি 
পদ্থার একটি নির্বাচন করুন । হয় আল্লাহ্র জন্য ইখলাছ ও তার সন্তোষ 
লাভের জন্য ইবাদত হবে, নয় রিয়া বা লোক দেখানো কাজ ও দুনিয়ার 
স্বার্থ থাকবে। আপনি আরও জেনে রাখুন, মানুষ তাদের নিয়ত অনুযায়ী 


হাশরের ময়দানে উত্থিত হবে। নবী করীম (ছাঃ) বলেছেন, ৩% ০ 
"5৮ 5৮ ৮ ‘মানুষ কেবলই তাদের নিয়ত অনুসারে উত্থিত হবে' [২৭ 


এসব জানার পর ভাই-বোন আমার! আপনি নিজেকে যেন কখনই ভর্ৎ্সনা 
না করেন। যদি কিনা আপনি রিয়াকারীদের সাথে ধ্বংসপ্রাপ্তদের 
তালিকাভুক্ত হয়ে পড়েন। 


২৬. আহমাদ হা/২৩৬৮০, ২৩৬৮৬; মিশকাত হা/৫৩৩৪; ছহীহ আত-তারগীব হা/৩২। 
২৭. ইবনু মাজাহ হা/৪২২৯; ছহীহ আত-তারগীব হা/১৩। 


www.ahlehadeethbd.org 


Contents 


ইখলাছের যেমন অনেক উপকারিতা রয়েছে, তেমনি বহু ফলও রয়েছে। 
নেককার ঈমানদার বান্দার অন্তরে যখন ইখলাছ বিদ্যমান থাকে, তখন সে 
এসব উপকারিতা ও ফল লাভ করে থাকে । এখানে ইখলাছের কিছু ফল 
তুলে ধরা হ’ল : 

১. আল্লাহ্র নিকট আমল কবুল হওয়া : 

আবু উমামা আল-বাহেলী (রাঃ) হ'তে বর্ণিত তিনি বলেন, , রাসূল (ছাঃ) 
বলেছেন, ENE I aE IN CY ale KEY 


‘নিশ্চয়ই আল্লাহ এ আমল কবুল করেন না, যা তার জন্য খালেছ হয় না 
এবং যা সেফ তার চেহারা অন্বেষণের লক্ষ্যে না হয়’ ।** 


২. ছওয়াব লাভ : 
সা'দ বিন আবী ওয়াক্কাছ (রাঃ) হ'তে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) 
তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, Yd Ey ee Bf LE GE SC) 
6 ৩:1 ‘তুমি যা কিছু আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জনের নিয়তে খরচ করবে 
অবশ্যই তার পুরস্কার পাবে’ ।* 

৩. ইখলাছ গুণে ছোট আমলও বড় আমলে রূপান্তরিত : 

ইবনুল মুবারক (রহঃ) বলেন, 4% ০১) ৷ ৪ ১০ ০ ০) 
dl £44 5 ‘নিয়ত গুণে অনেক ছোট আমলও বড় আমলে পরিণত 
হয়; আবার অনেক বড় আমলও ছোট আমলে পরিণত হয়’ ৷ 

8. পাপ ক্ষমা : 


ইখলাছ গোনাহ মাফের অন্যতম শ্রেষ্ঠ উপায় । ইবনু তায়মিয়াহ (রহঃ) 
বলেছেন, একটা আমলও যদি বান্দা এমনভাবে করতে পারে, যাতে 
আল্লাহ্র জন্য পরিপূর্ণভাবে ইখলাছ ও ইবাদত বজায় থাকে, তাহ’লে 
আল্লাহ তাআলা তার বিনিময়ে এ বান্দার কবীরা গোনাহ পর্যন্ত মাফ করে 


২৮. নাসাঈ হা/৩১৪০, হাদীছ ছহীহ ৷ 
২৯. বুখারী হা/৫৬; মুসলিম হা/১৬২৮; মিশকাত হা/৩০৭১। 
৩০. জামেউল উলুম ওয়াল হিকাম ১/১৩ ৷ 


www.ahlehadeethbd.org 


Contents 


দিতে পারেন । যেমন আব্দুল্লাহ বিন ‘আমর ইবনুল ‘আছ (রাঃ) হ’তে বর্ণিত 
হাদীছে রাসূল (ছাঃ) বলেছেন, 

Ls YAS BD oh be DD EY be fer Cd 
OE ES TAC CE 
CEE dlr dB SNE dE Pl GS EO 
YAY fl gs Bl TES IH UAL BSH wos 
8 Bal iA US VUES IG LL BE SL I dl 
3 Badly LS SEI Lo AY OH: J oS) 


‘ক্বয়ামতের দিন আমার উম্মতের একজনকে সমগ্র সৃষ্টির সামনে ডাকা 
হবে। তারপর তার সামনে ৯৯টি ভলিউম খুলে ধরা হবে। প্রতিটি 
ভলিউমের দৈর্ঘ্য একজন মানুষের দৃষ্টিসীমা পর্যন্ত । অতঃপর আল্লাহ তাকে 
বলবেন, তুমি কি এর কোনটা অস্বীকার করতে চাও? সে বলবে, না হে 
আমার রব! তিনি বলবেন, সংরক্ষণকারীরা কি এ লিখনে তোমার প্রতি 
কোন যুলুম করেছে? অতঃপর তিনি বলবেন, তোমার কি কোন ওযর আছে? 
তোমার কি কোন নেকী আছে? তখন লোকটি ভীত হয়ে বলবে, না (কোন 
নেকী নেই) এ সময় আল্লাহ বলবেন, আমাদের কাছে তোমার কিছু নেকী 
আছে। আজ তোমার উপর কোন যুলুম করা হবে না । তারপর তার জন্য 
একটা চিরকুট বের করা হবে; তাতে লেখা থাকবে কালেমা শাহাদত- 
আশহাদু আল লা ইলা-হা হইল্লাল্লা-হ ওয়া আয্না মুহাম্মাদান আব্দুহ ওয়া 
রাসুলুহু । এ দেখে সে বলবে, এতগুলো ভলিউমের মুকাবেলায় এই চিরকুটের 
কতটুকু মূল্য আছে? তখন আল্লাহ বলবেন, তোমার প্রতি যুলুম করা হবেনা । 
অতঃপর এ চিরকুট এক পাল্লায় রাখা হবে এবং ভলিউমগুলো অন্য পাল্লায় 
রাখা হবে তখন ভলিউমের পাল্লা হান্কা হয়ে যাবে ।** 


৩১. তিরমিযী হ৷/২৬৩৯; ইবনু মাজাহ হ৷/৪৩০০; হাকেম হা/১৯৩৭। 


www.ahlehadeethbd.org 


Contents 


যে ইখলাছের সাথে সত্য মনে কালেমা লা ইলা-হা ইল্লাল্লা-হ পড়বে তার 
অবস্থা এই চিরকুটওয়ালার মত হবে। নচেৎ জাহান্নামী কবীরা গুনাহগার 
মাত্রই তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে। কিন্তু তাদের 
উচ্চারিত কালেমা তাদের পাপের পাল্লা থেকে ভারী হবে না, যেমন ভারী 
হবে এই চিরকুটওয়ালার পাল্লা 


অন্য হাদীছে এসেছে, ১৯ 4 ৮ 5 ৪4 9 4 ৬ ৬ 5 
Es Ge 0 7 ০ [2 40 4% ‘জনৈক পতিতা মহিলা 
এক গরমের দিনে একটি কুকুরকে একটা কূপের পাশে চক্কর দিতে দেখল । 


পিপাসায় তার জিহ্বা বেরিয়ে পড়েছিল। তখন সে তার মোযা খুলে 
কুকুরটিকে পানি পান করায় । এজন্যে তাকে মাফ করে দেওয়া হয়’ ।*২ 


এই মহিলা তার অন্তরে অবস্থিত নির্ভেজাল ঈমানের তাকীদে কুকুরটিকে 
পানি পান করিয়েছিল। ফলে তাকে মাফ করে দেওয়া হয়। নচেৎ যখনই 
কোন পতিতা কুকুরকে পানি পান করাবে আর অমনি ক্ষমা পেয়ে যাবে, তা 
কখনই হবে না।** 


আমল বাস্তবায়ন করতে না পারলেও শুধু ইখলাছের খাতিরে ছওয়াব লাভ : 


ইখলাছ দ্বারা মানুষ যে আমল করতে ইচ্ছুক তা সম্পাদনে অক্ষম হ’লেও 
তার ছওয়াব ঠিকই পেয়ে যায়। এমনকি বিছানায় মরেও সে শহীদ ও 
মুজাহিদদের সমমর্যাদায় পৌছে যায়। নবী করীম (ছাঃ) যাদেরকে 
অর্থাভাবে তার সঙ্গে জিহাদে নিতে পারেননি তাদের প্রশংসায় আল্লাহ 
তা'আলা বলেছেন, ৮ ১০১ ০b 44 IH CL BLA YS 
OE Ua SUS Sl Cp La LS NU Sl SS 
‘আর এসব লোকদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই যারা তোমার নিকট 
এজন্য আসে যে, তুমি তাদের (জিহাদে যাবার) জন্য বাহনের ব্যবস্থা 
করবে । অথচ তুমি বলেছ যে, আমার নিকটে এমন কোন বাহন নেই যার 
উপর তোমাদের সওয়ার করাব। তখন তারা এমন অবস্থায় ফিরে যায় যে, 


৩২. মুসলিম হা/২২৪৫। 
৩৩. ইবনু তায়মিয়াহ, মাজমূ‘ ফাতাওয়া ৬/২১৮-২২১। 


www.ahlehadeethbd.org 


Contents 


তাদের চক্ষুসমূহ হ’তে অশ্রু প্রবাহিত হ’তে থাকে এই দুঃখে যে, তারা 
এমন কিছু পাচ্ছে না যা তারা ব্যয় করবে’ (তওবা ৯/৯২) । 

আনাস বিন মালেক (রাঃ) হ'তে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) 
বলেছেন, ০ ৯১ y EE NIE EL Ee lh ars 0] 
i ME 2 “মদীনাতে আমাদের পিছে এমন কিছু লোক রয়েছে 


যে, আমরা যেই গিরিপথ কিংবা উপত্যকাই অতিক্রম করি না কেন, সেখানে 
তারা আমাদের সাথে থাকে। ওযরবশতঃ তারা আটকা পড়ে গেছে' di 


অন্য বর্ণনায় এসেছে, >১৷ ৯ 2 ১) ‘তারা (প্রতিটি ক্ষেত্রে) 
ছওয়াবে তোমাদের সাথে শরীক থাকে’ ।*৫ 


আনাস বিন মালেক কর্তৃক নবী করীম (ছাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেছেন, ” 


al Ee cL Y ৰ Jj % L Sue SEE dH JL 


/ 


ব্যক্তি খীটি মনে শাহাদত লাভের দো'আ করবে, অহ তাক শহীদদের 
রে পৌছে দিবেন, যদিও সে বিছানায় শুয়ে মারা যায়’ ।** 


এমনিভাবে নিয়ত গুণে একজন গরীব লোকও দানশীল ধনী লোকের 
সমতুল্য ছওয়াব লাভ করতে পারে। আবু কাবশা আল-আনমারী (রাঃ) 
হ’তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, 45 2) 948% 
SEs J 0 CLGIEY Uo: A 
bs fe dO: 0% 58 0 54 5 Ce di 5 
ob C8 PG se ds sho hr 25 06 LE dh ai El 
£...5/17= >| ‘এই উম্মতের উদাহরণ চারজন লোকের ন্যায় । একজন 


যাকে আল্লাহ অর্থ-বিত্ত ও বিদ্যা প্রদান করেছেন। সে তার অর্থ ব্যয় করে 
এবং অর্থের হক যথাযথ পরিশোধ করে। আরেকজনকে আল্লাহ্‌ শুধু বিদ্যা 


৩৪. বুখারী হা/২৮৩৯ । 


৩৫. মুসলিম হা/১৯১১ ৷ 
৩৬. মুসলিম হা/১৯০৯; মিশকাত হা/৩৮০৮ । 


www.ahlehadeethbd.org 


Contents 


দিয়েছেন, অর্থ-সম্পদ দেননি। সে বলে, আমার যদি এ লোকের মত 
সম্পদ থাকত, তাহ’লে আমিও তার মত আমল করতাম ৷ রাসূল (ছাঃ) 
বলেন, ছওয়াব লাভে এরা দু'জনই সমান...’ ।** 


এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আলোচনার দাবী রাখে। কোন 
লোক হয়তো কোন আমল করতে আসলে অক্ষম নয়, কিন্তু সে মনে মনে এঁ 
আমল করার ইচ্ছা করে আর ভাবে, তার এই ইচ্ছার জন্য সে ছওয়াব পাবে 
এবং সেই ইচ্ছাকে সে নেক নিয়ত মনে করে। কিন্তু আসলে তা তার 
কুপ্রবৃত্তির অলীক আশা ও শয়তানী প্রবঞ্চনা মাত্র । 


আমরা অনেককে দেখতে পাই, হয়তো সে বাড়িতে বসে কিংবা শুয়ে আছে, 
মসজিদে ছালাতে যাচ্ছে না, কিন্তু মনে মনে বলছে, আমি ছালাতে যেতে 
ভালবাসি । আর ভাবছে, আমার এই বলাতেই আমি মসজিদে গিয়ে 
জামা‘আতে ছালাতের ছওয়াব পাব। এ ধরনের লোক আমাদের বর্ণিত 
ছওয়াব অর্জনকারীদের অন্তর্ভুক্ত নয় এবং হাদীছের আওতায়ও তারা পড়ে 
না । সুতরাং এ সম্বন্ধে হুশিয়ার থাকতে হবে। 


ইখলাছের বদৌলতে মুবাহ ও অভ্যাস জাতীয় কাজও ইবাদতে রূপান্তরিত 

হয়, যার মাধ্যমে উচ্চমর্যাদা অর্জিত হয় : 

IEEE Ned Le EE AGT 

FEF EEC MAME E AUTRE 
ন 

সা'দ ইবনু আবী ওয়াক্কাছ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ 

(ছাঃ) বলেছেন, ‘আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জনের নিয়তে তুমি যে কোন প্রকার 


ব্যয়ই কর না কেন, সেজন্য তুমি ছওয়াব পাবে। এমনকি তোমার স্ত্রীর মুখে 
যে খাদ্যের গ্রাস তুলে দিয়ে থাক সেজন্যও’ ৷*” 

কল্যাণ লাভের এ এক মহৎ উপায় । যখনই কোন মুসলিম এ পথে প্রবেশ 
করবে তখনই সে মহা কল্যাণ ও অঢেল ছওয়াব লাভ করবে। আমরা যদি 
আমাদের নিত্যকার অভ্যাসে ও মুবাহমূলক কাজে আল্লাহ্‌র নৈকট্য লাভের 


৩৭. ইবনু মাজাহ হা/৪২২৮; আহমাদ হা/১৮০৫৩; ছহীহ আত-তারগীব হা/১৬। 
৩৮. বুখারী হা/৪৫; মুসলিম হা/১৬২৮; মিশকাত হা/৩০৭১। 


www.ahlehadeethbd.org 


Contents 


নিয়ত করি, তাহ’লে অবশ্যই আমরা মহা পুরস্কার ও প্রচুর ছওয়াব লাভ 
করব । 


যুবাইদ আল-ইয়ামী (রহঃ) বলেছেন, প্রতিটি কথায় ও কাজে আমার 
আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত থাকা আমি খুব পসন্দ করি, এমনকি খাদ্য- 
পানীয় গ্রহণের ক্ষেত্রেও ।** 


প্রিয় পাঠক! আপনি বাস্তব থেকে গৃহীত এই দৃষ্টান্তগুলো গ্রহণ কর্ন, 
আপনার প্রাত্যহিক জীবনে এগুলো কাজে আসতে পারে। 


১. অনেকে খোশবু ব্যবহার করতে পসন্দ করে। সে যদি মসজিদে যাওয়ার 
আগে খোশবু মাখার সময় আল্লাহ্‌র ঘরের সম্মান করা এবং মানুষ ও 
ফেরেশতাদের তার মুখ ও দেহের গন্ধ দ্বারা কষ্ট দেওয়া থেকে হেফাযত 
করার নিয়ত করে তাহ’লে অবশ্যই ছওয়াব পাবে। 


২. আমরা সবাই খাদ্য ও পানীয়ের মুখাপেক্ষী ৷ কিন্তু যে খাদ্য-পানীয় গ্রহণ 
দ্বারা আল্লাহ্র ইবাদতে শক্তি অর্জনের নিয়ত করবে সে ছওয়াব পাবে। 


৩. অধিকাংশ মানুষের বিবাহ করা প্রয়োজন। জৈবিক চাহিদা মিটাতে 
সাধারণত তারা বিবাহ করে। কিন্তু যদি বিবাহ দ্বারা তারা স্বামী-স্ত্রীর 
চারিত্রিক পবিত্রতা এবং এমন সন্তান কামনা করে যারা তাদের অবর্তমানে 
আল্লাহ্র ইবাদত করবে তাহ’লে সেজন্য তারা ছওয়াবের অধিকারী হবে । 


8. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা-পড়ায় ভাল নিয়তের ব্যাপক ভূমিকা 
রয়েছে। একজন মেডিকেল ছাত্র তার অধ্যয়নে ভবিষ্যতে মুসলিম 
জনগোষ্ঠীর চিকিৎসা দানের নিয়ত করতে পারে। অনুরূপভাবে প্রকৌশল ও 
অন্যান্য শাখার শিক্ষার্থীরা প্রত্যেকেই তাদের বিশেষজ্ঞ পর্যায়ের জ্ঞান দ্বারা 
ইসলাম ও মুসলিমদের সেবার নিয়ত করতে পারে। 


এরূপ আরো অনেক বিষয় রয়েছে। আমাদের মধ্যে তো এমন কেউ নেই 
যার জীবন-জীবিকার জন্য কোন শ্রম দিতে হয় না বা পরিবার-পরিজনের 
জন্য ব্যয় করতে হয় না। আবার ঘুমানোর প্রয়োজন নেই এমনও কেউ 
নেই । তাহ’লে হে পাঠক! এসব মুবাহ কাজে খীটি নিয়ত আর ছওয়াবের 
প্রত্যাশা হ’তে পারে বিচার দিবসে আপনার মুক্তির অসীলা । 


৩৯. ইবনু আবিদ্দুনয়া, আল-ইখলাছ ওয়ান নিয়্যাহ, পৃঃ ৬২ । 


www.ahlehadeethbd.org 


Contents 


শয়তান যখন আল্লাহ্র বান্দাদের বিপথগামী করার জন্য স্বপ্রণোদিত হয়ে 
অঙ্গীকার করেছিল তখন সে আল্লাহ্র খীটি বান্দাদের তা থেকে বাদ 
রেখেছিল । সে বলেছিল, ১১০১১ 4 505 ১) ‘তবে তাদের মধ্য 
থেকে তোমার নির্বাচিত বান্দারা ব্যতীত’ (হিজর ১৫/৪০) । 

তাহ’লে দেখা যাচ্ছে, যে ইখলাছের দুর্গে আশ্রয় নেয় শয়তান তাকে 
বিপথগামী করার সুযোগ পায় না। মা‘রফ কারখী (রহঃ) নিজের মনকে 
উপদেশ দিতে গিয়ে বলেন, হে মন! তুই ইখলাছ অবলম্বন কর বা খীটি 
হয়ে যা, তাহ’লে তুই মুক্তি পাবি ।$° 

কুমন্ত্রণা ও লৌকিকতা থেকে নিরাপদ থাকা : 

আবু সুলাইমান আদ-দারানী (রহঃ) বলেছেন, বান্দা যখন ইখলাছের সাথে 
কাজ করে তখন কুমন্ত্রণা ও লৌকিকতা থেকে সে বহুলাংশে নিরাপদ 
থাকে ।** 

ফিৎনা-ফাসাদ হ’তে মুক্তি : 

ইখলাছ বা আল্লাহ তা‘আলার প্রতি নিষ্ঠার মাধ্যমে মানুষ ফিৎনা থেকে মুক্তি 
পায়। প্রবৃত্তির লালসার শিকার হওয়া থেকে সে আত্মরক্ষা করতে পারে, 
পাপাচারী দুর্নীতিবাজদের খপ্পর থেকে তার রেহাই মেলে ইখলাছের ফলেই 
আল্লাহ তা‘আলা ইউসুফ (আঃ)-কে মিশরীয় মন্ত্রীর স্ত্রীর কুপ্রস্তাব থেকে 
বাচিয়ে দিয়েছিলেন। ফলে তাকে পাপাচার ও অন্যায়ের পাকে পড়তে 
হয়নি। আল্লাহ বলেন, £১ ৩% 6 03% ৮ ৯9 & ৩৯ ১%, 
ale Bl Sa DALAL eal BE CEA US EE 
মহিলা তার বিষয়ে কুচিন্তা করেছিল এবং সেও তার প্রতি কল্পনা করত যদি 
না সে স্বীয় পালনকর্তার প্রমাণ অবলোকন করত । এভাবেই এটা একারণে 
যাতে আমরা তার থেকে যাবতীয় মন্দ ও অশ্লীল বিষয় সমূহ সরিয়ে দেই । 
নিশ্চয়ই সে ছিল আমাদের মনোনীত বান্দাগণের অন্তর্ভুক্ত’ (ইউসুফ ১২/২৪) । 


৪০. গাযালী, ইহইয়াউ উলুমিদ্দান ৩/৪৬৫ ৷ 
8১. মাদারিজুস সালিকীন ২/৯২ । 


www.ahlehadeethbd.org 


Contents 


মুখলেছ ব্যক্তিকে আল্লাহ তাআলা যেমন দুশ্চিন্তা থেকে মুক্তি দেন, তেমনি 
জীবিকাতে প্রাচুর্য দান করেন। এ বিষয়ে আনাস বিন মালিক (রাঃ) হ’তে 


বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, 5 £95729 এ 
Bi i 2 LE 2) Gi Ef Ls LS) 2b [3 NG ds 
GS Gin Le Sh Ls 26 GH) 2 3 L8 d Yo 2h 
-2] 75 ‘যার জীবনের লক্ষ্য হবে আখিরাত আল্লাহ তার অন্তরকে ধনী করে 
দিবেন। তার সব সুযোগ-সুবিধা একত্রিত করে দিবেন এবং দুনিয়া (ধন- 
সম্পদ) তার পায়ে লুটিয়ে পড়বে । আর যার জীবনের লক্ষ্য হবে দুনিয়া 
আল্লাহ তা‘আলা দারিদ্্যকে তার নিত্যসঙ্গী করে দিবেন। তার গোছানো 
বিষয় ছিন্নভিন্ন করে দিবেন এবং তার জন্য যতটুকু বরাদ্দ তার বাইরে সে 
দুনিয়ার কিছুই পাবে না’ £২ 

বিপদ থেকে উদ্ধার : 


ইহজীবনে মানুষ নানা বিপদাপদের সম্মুখীন হয়। ইখলাছপূর্ণ জীবন-যাপন 
করলে আল্লাহ সেসব বিপদ থেকে তাকে উদ্ধার করেন। বিপদগ্রস্ত এমন 
তিনজন মানুষের কথা হাদীছে এসেছে যারা ইখলাছ বা সততার গুণে বিপদ 
থেকে উদ্ধার পেয়েছিলেন। 


ইবনু ওমর (রাঃ) হ’তে বর্ণিত, নবী করীম (ছাঃ) বলেছেন, ‘তিন ব্যক্তি 
পথে হাঁটছিল। এমন সময় বৃষ্টি শুরু হ’লে তারা একটি পাহাড়ী গুহায় 
আশ্রয় নিল । এ সময় একটি পাথর গড়িয়ে পড়ে তাদের গুহার মুখ বন্ধ 
করে দিল। তখন তারা পরস্পরে বলাবলি করল, তোমাদের জীবনের 
সর্বোত্তম আমলের অসীলা দিয়ে আল্লাহ্‌র নিকট দো'আ কর । তখন তাদের 
একজন বলল, ইয়া আল্লাহ, আমার দু'জন অতি বৃদ্ধ মাতা-পিতা ছিলেন। 
আমি পশু চরাতে বাড়ী থেকে বের হয়ে যেতাম তারপর বাড়ী ফিরে দুধ 
দোহন করতাম । সেই দুধ নিয়ে আমার মাতা-পিতাকে দিতাম তারা তা 


৪২. তিরমিযী হা/২৪৬৫; দারেমী হা/২২৯; ছহীহাহ হা/৯৪৯ ৷ 


www.ahlehadeethbd.org 


Contents 


পান করতেন। পরে শিশুদের এবং আমার স্ত্রী-পরিজনদের পান করতে 
দিতাম । এক রাতে আমি আটকা পড়ে গেলাম । যখন বাড়ি এলাম তখন 
মাতা-পিতা দু’জনেই ঘুমিয়ে পড়েছিলেন। আমি তাদের জাগাতে অপসন্দ 
করলাম। এদিকে ছোট ছেলে-মেয়েরা আমার পায়ের কাছে ক্ষুধায় 
কাতরাচ্ছিল। কিন্তু ভোর পর্যন্ত মাতা-পিতা ঘুমিয়েই রইলেন, আর আমিও 
তাদের অপেক্ষায় জেগে রইলাম ৷ হে আল্লাহ! তোমার যদি মনে হয়, আমি 
একাজ তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি তাহ’লে তুমি আমাদের জন্য 
গুহাটা এতটুকু ফাকা করে দাও যাতে আমরা আকাশ দেখতে পারি। 
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, অতঃপর তাদের জন্য গুহার এক তৃতীয়াংশ ফাকা 
করে দেওয়া হ’ল । 


এবার দ্বিতীয়জন বলল, হে আল্লাহ! তোমার জানা আছে- আমি আমার এক 
চাচাতো বোনকে ততোধিক ভালবাসতাম যতটা একজন পুরন্ষ কোন 
নারীকে ভালবাসে । সে আমাকে বলেছিল, একশ’ দীনার না দেওয়া পর্যন্ত 
তার মনোকস্কামনা পূরণ হবে না। আমি চেষ্টা করে এ পরিমাণ অর্থ জমা 
করলাম । অতঃপর আমি যখন তার সঙ্গে মিলিত হ’তে গেলাম এবং তার 
দু’পায়ের মাঝে বসলাম তখন সে আমাকে বলল, আল্লাহকে ভয় কর এবং 
অবৈধভাবে মোহর ছিন্ন কর না। আমি তখন তাকে ছেড়ে উঠে পড়লাম । 
(হে আল্লাহ) এখন যদি তোমার মনে হয়, আমি এ কাজ তোমাকে সম্তষ্ট 
করার জন্য করেছি তাহ’লে আমাদের জন্য গুহার মুখটা আরেকটু ফাকা 
করে দাও । এবার গুহার মুখটা দুই-তৃতীয়াংশ ফাকা হয়ে গেল । 


পরিশেষে তৃতীয়জন বলল, হে আল্লাহ, তোমার জানা আছে, আমি এক 
ফারাক (ওযন বিশেষ) ভুট্টার বিনিময়ে একজন মজুর নিয়োগ করেছিলাম । 
আমি তাকে ভুট্টা দিতে গেলে সে তা নিতে অস্বীকার করে। আমি সেই এক 
ফারাক ভুট্টা জমিতে বপন করি। তাতে যে ফসল হয় তা দিয়ে এক পাল 
গরু কিনি এবং একজন রাখাল নিয়োগ করি। অনেককাল পরে লোকটা 
এসে বলল, ওহে আল্লাহ্র বান্দা! আমার পাওনা আমাকে দাও। আমি 
বললাম, এ যে গরুর পাল ও তাদের রাখালকে দেখছ, ওখানে যাও 
ওগুলো সবই তোমার । সে বলল, তুমি কি আমার সাথে তামাশা করছ? 
আমি বললাম, আমি তোমার সঙ্গে তামাশা করছি না। আসলে ওগুলো 


www.ahlehadeethbd.org 


Contents 


তোমারই ৷ হে আল্লাহ! তুমি যদি মনে কর, আমি একাজ তোমার সন্তোষ 
অর্জনের মানসে করেছি তাহ’লে আমাদের মুক্ত করে দাও । অতঃপর আল্লাহ 
তাদের মুক্ত করে দিলেন’ ৷£* 


নিষ্ঠাবান ও মানুষের মাঝে সংঘটিত বিষয়ে আল্লাহই যথেষ্ট : 


ওমর ইবনুল খাত্ববাব (রাঃ) বলেন, হক যদি কোন ব্যক্তির নিজের বিরুদ্ধেও 
যায় আর সে খালেছ বা খীটি নিয়তে এ হকের পক্ষে থাকে, তাহ’লে তার 
ও অন্যান্য মানুষের মাঝে যত যা কিছু হবে তাতে আল্লাহ তা'আলা তার 
সহায় থাকবেন’ ।£8 


ইখলাছওয়ালা প্রজ্ঞার অলঙ্কারে ভূষিত : 


ইমাম মাকহুল (রহঃ) ছিলেন একজন খ্যাতিমান হাদীছবেত্তা। তিনি 
বলেছেন, কোন বান্দা যদি কখনো একাধারে চল্লিশ দিন যাবৎ ইখলাছের 
সাথে আমল করে তাহ’লে তার অন্তর থেকে মুখ পর্যন্ত প্রজ্ঞার ঝর্ণাধারা 
উৎসারিত হবে ।£৫ 


ইখলাছের বদৌলতে বান্দা ভুল করলেও ছওয়াব পায় : 


একজন গবেষক মুজতাহিদ, দ্বীনের আলিম, ফৰ্বীহ কিংবা ন্যায়বিচারক যখন 
তার গবেষণা বা ইজতিহাদে আল্লাহ তা'আলার সন্তুষ্টি লাভের নিয়ত করে 
এবং সত্য ও সঠিক সিদ্ধান্তে উপনীত হ’তে যথাসাধ্য চেষ্টা করে, তখন যদি 
সে সঠিক সিদ্ধান্ত নিতে নাও পারে তবুও সে ছওয়াব লাভ করবে। 


ইখলাছেই যাবতীয় কল্যাণ : 


ইমাম দাউদ আত-তাঈ (রহঃ) বলেছেন, আমি দেখেছি, সদিচ্ছা বা ভাল 
নিয়তই কেবল সকল কল্যাণকে জড়ো করতে পারে। নিয়ত মোতাবেক 
কাজ করতে না পারলেও শুধু নিয়ত গুণেই কল্যাণ তোমার হাতে ধরা 
দিবে ।£* মুখলিছ বান্দাদের জন্য যখন এতসব ফায়েদা তখন আমাদের 
উচিত হল মুখলিছ হওয়া । 


৪৩. বুখারী হা/২১০২; মুসলিম হা/২৭৪৩ । 

88. বায়হাকী, সুনানুল কুবরা ১০/২৫০ । 

8৫. মাদারিজুস সালিকীন ২/৯২। 

৪৬. আল-ইখলাছ ওয়ান নিয়্যাহ, পৃঃ ৬৪; জামিউল উলূম ওয়াল হিকাম, পৃঃ ১৩। 


www.ahlehadeethbd.org 


Contents 


ইখলাছ না থাকার ক্ষতি 
ইখলাছের যেমন অনেক উপকারিতা ও ফল আছে- যা একজন মুসলিম 
কুফলও রয়েছে। ইখলাছহীন লোককে তা ভোগ করতে হবে। তন্ুধ্যে 
উল্লেখযোগ্য হ’ল : 
জান্নাতে প্রবেশ না করা : 
ইখলাছহীন আমল করলে মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না; যদিও 
এ আমল ইখলাছসহ করলে জান্নাতে যাওয়া যেত। আবু হুরায়রা (রাঃ) 
থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, EAE 
tad A Gl Ca oe # CLAD VLLLE SY 7 FE) 4 BE 
ব্যতীত যদি কেউ শুধু পার্থিব স্বার্থ হাছিলের উদ্দেশ্যে বিদ্যা শিখে, তাহ’লে 
সে জান্নাতের সুগন্ধিও পাবে না’ ।* 


ক্বয়ামত দিবসে জাহান্নামে প্রবেশ : 


আমল যত দামীই হোক না কেন- তা ইখলাছ শূন্য হ’লে জাহান্নামে যাওয়ার 
কারণ হবে। আবু হুরায়রা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে বলতে 
শুনেছি, ‘ক্বয়ামতের দিন যার বিরুদ্ধে বিচারের প্রথম রায় ঘোষিত হবে সে 
একজন শহীদ । তাকে হাযির করা হবে। অতঃপর আল্লাহ তাকে যত 
নে“মত দিয়েছিলেন তা তাকে স্মরণ করানো হবে। সে তা স্বীকার করবে। 
তখন তিনি বলবেন, এসব নে‘মত পেয়ে তুমি কী করেছিলে? সে বলবে, 
তোমার পথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছিলাম । তিনি বলবেন, 
তুমি মিথ্যা বলছ (445) তুমি বরং (জনগণের মাঝে) বীরপুরণ্ষ 
আখ্যায়িত হবে সেজন্য যুদ্ধ করেছিলে। তোমাকে তা বলাও হয়ে গেছে। 
তারপর তার সম্পর্কে আদেশ দেওয়া হবে। তখন তাকে অধোমুখী করে 
টেনে-হিচড়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। 


৪৭. আবুদাউদ হা/৩৬৬৪; ইবনু মাজাহ হা/২৫২; আহমাদ হা/৮৪৩৮; মিশকাত হা/২২৭ ৷ 


www.ahlehadeethbd.org 


Contents 


অপর ব্যক্তি (যার বিরুদ্ধে প্রথম রায় ঘোষিত হবে) সে ইলম অর্জন 
করেছিল ও অন্যদের শিক্ষা দিয়েছিল এবং কুরআন পড়েছিল। তাকে হাযির 
করা হবে। অতঃপর আল্লাহ তাকে যত নে‘মত দিয়েছিলেন তা অবহিত 
করবেন। সে তা স্বীকার করবে। তখন তিনি বলবেন, এসব নে“মত পেয়ে 
তুমি কী করেছিলে? সে বলবে, আমি ইলম অর্জন করেছিলাম, অন্যদের তা 
শিখিয়েছিলাম এবং তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরআন তেলাওয়াত 
করেছিলাম ৷ তিনি বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি বরং (জনগণের মাঝে) 
আলেম বা বিদ্বান বলে আখ্যায়িত হবে সেজন্য বিদ্যা শিখেছিলে এবং ক্বারী 
বলে পরিচিত হবে সেজন্য কুরআন তেলাওয়াত করেছিলে। তোমাকে তো 
সেসব বিশেষণে ভূষিত করা হয়েছে। তারপর তার সম্পর্কে আদেশ দেওয়া 
হবে। তখন তাকে অধোমুখী করে হেচড়াতে হেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ 
করা হবে। অতঃপর আরেক ব্যক্তি (যার বিরুদ্ধে প্রথম রায় ঘোষিত হবে) 
সে যাকে আল্লাহ প্রাচুর্য দিয়েছিলেন এবং তাকে হরেক রকমের ধন-সম্পদ 
দিয়েছিলেন। তাকে হাযির করা হবে। আল্লাহ তাকে যত নে‘মত 
দিয়েছিলেন তা তাকে অবহিত করবেন। সে তা স্বীকার করবে। তখন তিনি 
বলবেন, এসব নে‘মত পেয়ে তুমি কী করেছিলে? সে বলবে, আপনার জন্য 
এমন কোন পথে অর্থ ব্যয় আমি বাদ দেইনি যেখানে অর্থ ব্যয় আপনি 
পসন্দ করতেন। তিনি বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি বরং একজন দাতা 
হিসাবে পরিচিত হওয়ার জন্য অর্থ ব্যয় করেছিলে। আর তোমাকে তা 
বলাও হয়েছে। তারপর তার সম্পর্কে আদেশ দেওয়া হবে। তখন তাকে 
অধোমুখী করে হেঁচড়াতে হেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করা হবে 


এ হাদীছ এতটাই ভারী ও গুরুত্ববহ যে আবু হুরায়রা (রাঃ) যখনই হাদীছটি 
বর্ণনা করতে যেতেন তখনই ভয়ে বেহুশ হয়ে যেতেন। এ সম্পর্কে বর্ণনাকারী 
শুফাই আল-আছবাহী বলেছেন যে, একদিন তিনি মদীনা মুনাওয়ারায় গমন 
করেন। সেখানে হঠাৎই তিনি দেখতে পেলেন একজন লোকের পাশে বহু 
লোক জমায়েত হয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, ইনি কে? তারা বলল, ইনি 
আবু হুরায়রা (রাঃ) । আমি তার কাছাকাছি যেতে যেতে একেবারে তার সামনে 
গিয়ে বসলাম । তিনি তখন লোকদের হাদীছ শুনাচ্ছিলেন। তিনি যখন হাদীছ 
বলা বন্ধ করে একাকী হ’লেন তখন আমি তাকে বললাম, আমি আপনাকে 


৪৮. মুসলিম হা/১৯০৫ ৷ 


www.ahlehadeethbd.org 


Contents 


হকের পর হকের শপথ দিয়ে বলছি, আপনি আমাকে এমন একটি হাদীছ 
শুনাবেন যা আপনি রাসূলুল্লাহ (ছাঃ) থেকে (নিজ কানে) শুনেছেন, বুঝেছেন 
এবং জেনে রেখেছেন। আবু হুরায়রা (রাঃ) বললেন, আমি তা করব । আমি 
অবশ্যই তোমাকে এমন একটা হাদীছ শুনাব, যা রাসূলুল্লাহ (ছাঃ) আমাকে 
বলেছিলেন, আমি তা বুঝেছি এবং মনে রেখেছি। একথা বলে আবু হুরায়রা 
(রাঃ) বেহুশ হয়ে পড়লেন । একটু পরেই হুঁশ ফিরে পেয়ে তিনি বললেন, আমি 
অবশ্যই তোমাকে এমন একটি হাদীছ শুনাব যা রাসুলুল্লাহ (ছাঃ) এই ঘরের 
মধ্যে আমাকে শুনিয়েছিলেন। তিনি আর আমি ছাড়া আমাদের সাথে অন্য 
কেউ ছিল না। এই বলে আবু হুরায়রা (রাঃ) আবার বেহুশ হয়ে পড়লেন। 
তারপর হুঁশ ফিরে পেয়ে তীর মুখমণ্ডল মুছলেন এবং বললেন, আমি অবশ্যই 
তোমাকে এমন একটি হাদীছ শুনাব, যা রাসুলুল্লাহ (ছাঃ) এই ঘরের মধ্যে 
আমাকে শুনিয়েছিলেন, তিনি আর আমি ছাড়া আমাদের সাথে অন্য কেউ ছিল 
না। এই বলে আবু হুরায়রা (রাঃ) পুনরায় বেহুশ হয়ে পড়লেন। তারপর হুশ 
ফিরে পেয়ে তার মুখমণ্ডল মুছলেন এবং বললেন, আমি করব, আমি অবশ্যই 
তোমাকে এমন একটি হাদীছ শুনাব, যা রাসুলুল্লাহ (ছাঃ) এই ঘরের মধ্যে 
আমাকে শুনিয়েছিলেন। তিনি আর আমি ছাড়া আমাদের সাথে অন্য কেউ ছিল 
না। এবার আবু হুরায়রা (রাঃ) পুনরায় বেহুশ হয়ে পড়লেন। তারপর হুশ 
ফিরে পেয়ে তার মুখমণ্ডল মুছলেন এবং বললেন, আমি করব, আমি অবশ্যই 
তোমাকে এমন একটি হাদীছ শুনাব, যা রাসুলুল্লাহ (ছাঃ) এই ঘরের মধ্যে 
আমাকে শুনিয়েছিলেন। তিনি আর আমি ছাড়া আমাদের সাথে অন্য কেউ ছিল 
না। এবার আবু হুরায়রা (রাঃ) কঠিনভাবে বেহুশ হয়ে গেলেন এবং মুখ থুবড়ে 
পড়ে গেলেন। আমি দীর্ঘক্ষণ ধরে তাকে আমার শরীরের সাথে লাগিয়ে 
রাখলাম । তারপর হুশ ফিরে পেয়ে বললেন, আমাকে রাসূলুল্লাহ (ছাঃ) 
Le - এভাবে ভিনি পূর্ব হাদীহেৰ ন্যায় বৰ্ণ করে শুান। আর 


PEE I EE COT ol ‘অতঃপর 


রাসুলুল্লাহ (ছাঃ) আমার হাঁটুতে মেরে বললেন, হে আবু হুরায়রা! এই 
তিনজনই আল্লাহ্‌র সৃষ্টির প্রথম, যাদের দ্বারা ক্ব্য়ামতের দিন জাহান্নামের 
আগুন উত্তপ্ত করা হবে’ ।£* 


৪৯. তিরমিযী হা/২৩৮২; হাকেম হা/১৫২৭; ছহীহ ইবনু হিব্বান হা/৪০৮ । 


www.ahlehadeethbd.org 


Contents 


দেখুন! জাহান্নামের আগুনের তাপ প্রথমে কোন খুনী, ব্যভিচারী, চোর, 
মদ্যপ ইত্যাদি ধরনের লোক দ্বারা বৃদ্ধি করা হবে না, বরং কুরআন পাঠক, 
দাতা, জ্ঞানী ও মুজাহিদ শ্রেণীর লোকদের দ্বারা তা করা হবে। আর এসবই 
হবে তাদের রিয়া বা লোক দেখানো কাজের কারণে । 

কা‘ব ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ছাঃ) 
বলেছেন, ' 4 & G03 ll a GES dl be ty 
56 dn 5 SL rl 52) 4 ০4 ‘যে ব্যক্তি এ উদ্দেশ্যে ইলম 
অর্জন করে যে, তা দ্বারা আলেমদের সঙ্গে প্রতিযোগিতা করবে কিংবা 
নির্বোধদের সঙ্গে বিতর্ক করবে অথবা মানুষের ঝৌক তার দিকে ফিরিয়ে 
আনবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দাখিল করবেন’ ।** 

আমল কবুল না হওয়া : 

আমল যদি নিষ্ঠার সাথে আল্লাহ্‌র জন্য না করা হয় তাহ’লে তা আল্লাহ্র 
দরবারে গৃহীত হবে না। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, 
EAS) Au পা i ny! I dh 
BE EE NE EE POPE 


ব্যক্তি এমন কোন আমল করে যাতে সে আমার সাথে অন্য কাউকে শরীক 
করে, আমি তাকেও বর্জন করি এবং তার শিরককেও বর্জন করি’ ।* 


fe oo 26 dl i Hd i eS dO AE 
A dl JEL EE 8 nes 1 uff 
Se ds do B25 SUH os SSK Sh EES 


/ 


CELI LY LAL LEVY HAIN HALAL 


৫০. তিরমিযী হা/২৬৫৪; মিশকাত হা/২২৫; ছহীহ আত-তারগীব হা/১০৬ । 
৫১. মুসলিম হা/২৯৮৫; মিশকাত হা/৫৩১৫ ৷ 


www.ahlehadeethbd.org 


Contents 


আবু উমামা আল-বাহেলী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে, এক ব্যক্তি 
নবী করীম (ছাঃ)-এর নিকটে এসে বলল, আপনি এ ব্যক্তি সম্পর্কে কী 
মনে করেন যে ছওয়াব ও খ্যাতি উভয়টি লাভের নিয়তে যুদ্ধ করে? 
রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, তার জন্য কিছুই মিলবে না। সে কথাটি তিনবার 
পুনরাবৃত্তি করল । রাসুলুল্লাহ (ছাঃ) তাকে বললেন, তার জন্য কিছুই মিলবে 
না। নিশ্চয়ই আল্লাহ এ আমল কবুল করেন না, যা তীর জন্য খালেছভাবে 
করা না হয় এবং তা দ্বারা আল্লাহ্র সন্তুষ্টির উদ্দেশ্যে না হয়’ ২ 


SEI EE Re MEMES REE 
Ls RE bh SE র্‌ Ve Be TE 20 2 35; 2 Be 0D: 282 
Y oy ale dl Le Bl dm) dG GA or or Lo Ss PY 
als dl ees EL LG Ll CUS EE 0 
Bl hee 2 dl La Br) BD VIG LS DUG A 
BLDG LENIN Ello SN 

IY LIB SL IG Ls se dh so BIT 
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে 
আল্লাহ্‌র রাসূল! একজন লোক জাগতিক ধন-সম্পদ অর্জনের লক্ষ্য নিয়ে 
আল্লাহ্র পথে জিহাদ করতে চায়। নবী করীম (ছাঃ) বললেন, তার জন্য 
কোন ছওয়াব নেই । লোকেরা কথাটিকে ভারী মনে করে তাকে বলল, তুমি 
রাসুলুল্লাহ (ছাঃ)-এর কাছে ফিরে গিয়ে কথাটি পুনরায় তুলে ধরো- হয়ত 
তুমি তাকে বুঝাতে পারোনি। ফলে সে বলল, ইয়া রাসূলাল্লাহ! একজন 
লোক জাগতিক ধন-সম্পদ অর্জনের লক্ষ্য নিয়ে আল্লাহ্র পথে জিহাদ 
করতে চায়। তিনি বললেন, তার কোন ছওয়াব মিলবে না। তারা 
লোকটিকে বললেন, তুমি রাসুলুল্লাহ (ছাঃ)-কে আবার বল । সে তৃতীয়বার 
তাকে বলল । তিনি বললেন, তার কোন ছওয়াব মিলবে না’ ।€* 


৫২. নাসাঈ হা৷/৩১৪০; ছহীহাহ হা/৫২। 
৫৩. আবুদাউদ হা/২৫১৬; মিশকাত হা/৩৮৪৫; ছহীহ আত-তারগীব হা/১৩২৯। 


www.ahlehadeethbd.org 


Contents 


আমলের ছওয়াব ও পারিতোষিক বিনষ্ট হওয়া : 

আল্লাহ বলেন, 1/৮: $5 5 2155 ৮ 5) ৩৯ ‘আর 
আমরা সেদিন তাদের কৃতকর্মসমূহের দিকে মনোনিবেশ করব । অতঃপর 
সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব’ (ফুরকান ২৫/২৩) । 

হাদীছে কুদসীতে এসেছে, আল্লাহ তা'আলা লোক দেখানো আমলকারীদের 
(বিচার দিবসে) বলবেন, ও%৷ 3 0 7 A A dd Sl 
== ১১০০ ৩১১০5 81,26 “যাদের দেখিয়ে দেখিয়ে তোমরা 
দুনিয়াতে আমল করতে তাদের কাছে যাও এবং দেখো, তাদের কাছে কোন 
প্রতিদান পাও কি-না’ ।৫8 

ইখলাছের সাথে পূর্বসূরীদের সম্পর্ক 

আমাদের পূর্বসূরীগণ ইখলাছ সম্পর্কিত কিছু আয়াত পাঠ কিংবা কিছু 
হাদীছ প্রচারকেই যথেষ্ট মনে করতেন না। বরং ইখলাছের সাথে তাদের 
সম্পর্ক এতটাই গভীর ও নিবেদিত ছিল যে, অন্যদের মধ্যে তা দেখা যায় 


না। তাদের জীবনটাই ছিল ইখলাছে ভরা এক একটা প্রদীপ-যারা 
অনুসরণীয় ও বরণীয়। কারণ তারা ইখলাছের মর্ম ও গুরুত্ব ভালোমত 


অনুধাবন করেছিলেন। ফুযাইল বিন ইয়ায (রহঃ) বলেন, % ৷ pA 
৩5191, 51% 04%, (5) ‘আল্লাহ তো তোমার কাছে তোমার নিয়ত ও 
উদ্দেশ্য দেখতে চান’ ৷“ 

ইখলাছকে বরণ করতে গিয়ে পূর্বসূরীগণ যে কী চূড়ান্ত কষ্ট ভোগ করেছেন 
তার ইয়ত্তা নেই । তারা লোকদের সে কথা জানিয়েছেনও । 


সাহল বিন আব্দুল্লাহ আত-তাসতারীকে জিজ্ঞেস করা হ'ল, ১৫% রো 


al i) Z 0, 


জিনিসটা সবচেয়ে ভারী? তিনি বললেন, ইখলাছ। কেননা এতে নফসের 
কোনই অংশ নেই’ ।** 
৫৪. আহমাদ হা/২৩৬৮৬; মিশকাত হা/৫৩৩৪; ছহীহ আত-তারগীব হা/৩২। 


৫৫. জামিউল উলুম ওয়াল হিকাম, পৃঃ ১৩। 
৫৬. মাদারিজুস সালিকীন ২/৯২; জামিউল উলুম ওয়াল হিকাম, পৃঃ ১৭। 


www.ahlehadeethbd.org 


Contents 

ইউসুফ বিন আসবাত্‌ (রহঃ) বলেন, 544 9 2 ৪১০০ ১ 2) LS 
-১{৯U৷ 0,৮ + ‘ভেজাল নিয়তকে নির্ভেজাল করার প্রয়াস একজন 
আমলকারীর জন্য দীর্ঘকাল ধরে ইজতিহাদ বা গবেষণা করা থেকেও কঠিন’ ।€* 
প্রিয় পাঠক! আমাদের পূর্বসূরীরা ইখলাছ নিয়ে কেমনটি ভাবতেন সে 
সম্পর্কে আপনার সামনে কিছু নমুনা তুলে ধরা হ’ল । হয়ত আপনি এ থেকে 
কিছু শিক্ষা গহণ করতে পারবেন এবং তাদের পথ অনুসরণ করবেন । 
নিজেকে মুখলিছ মনে না করা : 


পূর্বসূরীরা যখন জেনেছেন যে, মানুষ তার জীবনে যত পরিস্থিতির মুখোমুখী 
হয় তন্মধ্যে ইখলাছ অত্যন্ত গুরুতর, আর তা অর্জনে একজন মুসলমানকে 
প্রকৃত জিহাদই চালিয়ে যেতে হয় তখন তারা নিজেদের জীবনে ইখলাছকে 
অস্বীকার করেছেন। তারা যে নিষ্ঠাবান মুখলিছ মানুষ, নিজেদের বেলায় তা 
সাব্যস্ত করেননি ৷ প্রখ্যাত হাদীছ বর্ণনাকারী হিশাম আদ-দাতস্তওয়াঈ (রহঃ) 


বলেন, 4 524 Lf bs ey ERS 4 UH sb L dl 
-_2 52 ৷ 5-9 ‘আল্লাহ্‌র কসম একদিনের জন্যও যে আমি আল্লাহ্র 
সন্তুষ্টির উদ্দেশ্যে হাদীছের তালাশে গিয়েছি তা বলতে পারি না’ ৫ 


এই হিশাম আদ-দাস্তওয়াঈ- যিনি হাদীছ তালাশে নিজেকে অভিযুক্ত করছেন 
তাকে কি আপনারা চেনেন? ইনি সেই ব্যক্তি যার সম্পর্কে শু'বা ইবনুল 


হাজ্জাজ (রহঃ) বলেছেন, 4 9 4 ৪ ৩24 lb, of LHL 
Srl Ea NV) dis ‘হিশাম আদ-দাস্তওয়াঈ ছাড়া আর কেউ আল্লাহ্‌র 
সত্তুষ্টির নিয়তে হাদীছ সংগ্রহ করেছেন বলে আমি বলতে পারি না’। 

তার সম্পর্কে শায়খ ইবনু ফাইয়ায (রহঃ) বলেছেন, 4 ১ ১৯ 
-£5 ৬০০১ ৮5> ‘হিশাম কাদতে কাদতে তীর চোখ নষ্ট করে 


ফেলেছিলেন’। হিশাম তীর নিজের সম্পর্কে বলতেন, যখন থেকে আমি 
(চোখের) আলো হারিয়েছি তখন থেকে আমি কবরের অন্ধকার স্মরণ করি। 


৫৭. জামিউল উলুম ওয়াল হিকাম, পৃঃ ১৩ । 
৫৮. যাহাবী, তারীখুল ইসলাম ৩/১৭৫; সিয়ারু আলামিন নুবালা ৭/১৫২। 


www.ahlehadeethbd.org 


Contents 


তিনি আরো বলতেন, (৮০০ 5 4৮০) ৩:৯ ‘একজন আলেম 
কিভাবে হাসতে পারে তা ভেবে আমি অবাক হই’ ।৫৯ 

সুফিয়ান (রহঃ) বলেন, আমার নিয়ত নিয়ে আমি যত মুশকিলে পড়েছি আর কোন 
কিছু নিয়ে আমি তত মুশকিলে পড়িনি । কারণ আমার নিয়ত বারবার পাল্টে যায়।** 
ইউসুফ ইবনুল হুসাইন বলেন, SPE 5)। EES 
AT I ES HH এ ১% ৪ 22] ‘দুনিয়াতে ইখলাছের থেকে 
কঠিন কিছুই নেই । কতবার যে আমি আমার মন থেকে রিয়া বা লৌকিকতা মুছে 
ফেলতে চেষ্টা করেছি, কিন্তু ভিন্নভাবে তা আবার জন্য নেয়’ ।*" 


মুতারিফ বিন আব্দুল্লাহ (রাঃ) তার দো‘আয় বলতেন, ৮ 9 4 
HEE Hic be DELL, dd ELL DEY 
UE LEI OL A ESN ESS Ca DAEN C0 
-৩৮ ‘হে আল্লাহ! যে গুনাহ থেকে আমি তোমার নিকটে তওবা করেছি 


অতঃপর পুনরায় তা করেছি সে গুনাহ থেকে আমি তোমার নিকটে ক্ষমা 
ভিক্ষা চাচ্ছি। আমি তোমার জন্য আমার নিজের উপর যে কাজ নির্ধারণ করে 
নিয়েছিলাম, কিন্তু তা পুরণ করতে পারিনি তা থেকে ক্ষমা প্রার্থনা করছি এবং 
যে কাজ আমার ধারণা ছিল যে, আমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করছি 
কিন্তু আমার মনের ইচ্ছা তাতে মিশে গিয়ে তা অন্য রকম করে দিয়েছিল 
আমি তা থেকে তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করছি’ ।*২ 


এরা ছিলেন জাতির অনুসরণীয় নেতৃবর্গ । অথচ দেখুন এরাই নিজেরা 
নিজেদেরকে কীভাবে দোষারোপ করেছেন। 

সংগোপনে আমল : 

আমাদের পূর্বসূরী মনীষীগণ গোপনে আমল করতে যে কতটা সচেষ্ট ছিলেন 
সে সম্পর্কে ইমাম হাসান বছরী (রহঃ) বলেন, একজন লোক (দীর্ঘদিন 


৫৯. তারীখুল ইসলাম ৩/১৭৬; সিয়ারু আ‘লামিন নুবালা ৭/১৫২। 

৬০. আল-ইখলাছ্ ওয়ান নিয়্যাহ, পৃঃ ৬৫। 

৬১. মাদারিজুস সালিকীন ২/৯২ । 

৬২. বায়হাকী শো‘আব হা/৭১৬৭,৭১৬৮; হিলয়াতুল আওলিয়া ২/২০৭ । 


www.ahlehadeethbd.org 


Contents 


ধরে) কুরআনের অনুলিপি করছে অথচ তার প্রতিবেশী সে সম্পর্কে কিছুই 
জানে না। একজন ফিক্ৃহ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে চলেছে কিন্তু 
লোকেরা তা মোটেও টের পায়নি । কারো বাড়ি মেহমানে ভরা-সে বাড়িতে 
দীর্ঘ সময় ধরে ছালাত আদায় করছে অথচ মেহমানরা তা টের পাচ্ছে না। 
আমি এমন বহু লোক পেয়েছি যারা পৃথিবীর বুকে গোপন করা সম্ভব এমন 
আমল কোনদিন প্রকাশ্যে করেননি । 


তাদের সে দো‘আর কোন শব্দ কানে আসত না- তা ছিল কেবলই তাদের 


এবং তাদের রবের মাঝে নিঃশব্দ আওয়ায। কারণ আল্লাহ বলেছেন, |,৪১ 
ও চুপে চুপে’ (আ'রাফ ৭/৫6) ৷** 
স্ত্রী ও পরিবারের সদস্যদের থেকে আমল লুকানো : 


হাসসান বিন আবী সিনানের স্ত্রী নিজ স্বামী সম্পর্কে বলেছেন, ‘সে বাড়ি 
এসে আমার সঙ্গে আমার বিছানায় প্রবেশ করত, তারপর মা যেমন দুধের 
শিশুকে রেখে সন্তৰ্পণে বিছানা ছেড়ে যায় (অথচ শিশু টের পায় না), ঠিক 
তেমনি করে সে আমাকে বুঝতে না দিয়ে বিছানা থেকে উঠে যায় । যখন 
তার মনে হয় আমি ঘুমিয়ে পড়েছি তখন আস্তে করে বিছানা থেকে বেরিয়ে 
যায় এবং ছালাতে দাড়িয়ে যায়। একদিন আমি তাকে বললাম, হে 
আব্দুল্পাহ্র পিতা! তোমার নফসকে আর কত শাস্তি দিবে? তোমার জীবনের 
উপর দয়া করো। সে বলল, আহ! চুপ করো । অচিরেই হয়ত আমি এমন 
ঘুম ঘুমাব যে কোন কালে আর উঠব না’ ।*8 


এমনিভাবে দাউদ ইবনু আবু হিন্দ চল্লিশ বছর ছিয়াম পালন করেছিলেন, 
কিন্তু তার পরিবার তা জানত না । তিনি তাঁর সকালের খাবার তাদের কাছ 
থেকে তুলে নিয়ে গিয়ে রাস্তায় দান করে দিতেন। আবার সন্ধ্যায় ফিরে 
এসে তাদের সাথে ইফতার করতেন ।* 


৬৩. ইবনুল মুবারক, আয-যুহদ, পৃঃ ৪৫-৪৬ । 
৬৪. হিলয়াতুল আওলিয়া ৩/১১৭; ইবনুল জাওযী, ছিফাতুছ ছাফওয়াহ ৩/৩৩৯ । 
৬৫. হিলয়াতুল আওলিয়া ৩/৯৪ ৷ 


www.ahlehadeethbd.org 


Contents 


জিহাদে লোক দেখানো কাজ এবং ইখলাছ শূন্যতার অনেক ক্ষেত্র রয়েছে। 
যারাই জিহাদে অস্ত্র ধরুক এবং মুসলমানদের সাথে যুদ্ধ করুক তারা 
প্রত্যেকেই যে মুখলিছ হবে এমন কোন কথা নেই । ইতিপূর্বে কিছু হাদীছ 
বৰ্ণিত হয়েছে যাতে জিহাদে ইখলাছ ও নিয়তের গুরুত্‌ জোরালোভাবে ফুটে 
উঠেছে। আমাদের নেককার পূর্বসূরীগণ জিহাদে ইখলাছ বজায় রাখতে 
আত্মপরিচয় গোপন রাখার ব্যবস্থা নিতেন, যাতে তাদের চেনা না যায় । প্রিয় 
পাঠক! আপনি নিচের ঘটনা দু*টি থেকে তা বুঝতে পারবেন । 


প্রথম ঘটনা : আবদা ইবনু সুলায়মান (রহঃ) বলেন, আমরা রোম দেশে 
একটি অভিযানে আব্দুল্লাহ ইবনুল মুবারকের সাথে ছিলাম । আমরা শক্রুর 
মুখোমুখি হ’লাম। যখন দু'দল পরস্পরের সামনাসামনি হ’ল তখন 
শত্রুপক্ষের এক লোক এসে মনল্লযুদ্ধের আহ্বান জানাল । ফলে মুসলমানদের 
মধ্য হ’তে একজন বেরিয়ে এসে তাকে আক্রমণ করল এবং বনল্পমের 
আঘাতে তাকে ধরাশায়ী করল । পুনরায় তাদের একজন বেরিয়ে এসে 
চ্যালেঞ্জ ছুড়ে দিল। এবারও সেই লোকটি তার দিকে এগিয়ে গেল এবং 
তাকে হত্যা করল । এবার এল তৃতীয়জন এবারও সে তাকে আক্রমণ 
করল এবং বর্শার আঘাতে হত্যা করল । তখন এই বীরযোদ্ধাকে চেনার 
জন্য লোকদের ভিড় জমে গেল । দেখা গেল লোকটি চোখ বাদে তার সারা 
মুখ ঢেকে রেখেছে। আবদা বলেন, আমিও তাকে দেখার জন্য 
ভিড়কারীদের মধ্যে ছিলাম । আমি তার জামার আতস্তিন ধরে টান দিলাম 
তখন দেখলাম তিনি আব্দুল্লাহ ইবনুল মুবারক । এ সময় যে তার মুখের 
আবরণ খুলে দিয়েছিল তাকে ভরৎসনা করে তিনি বললেন, ওহে আবু আমর! 
তুমি আমাদের এমন অপদস্থ করতে পারলে?” 

দ্বিতীয় ঘটনা (সুড়ঙ্গওয়ালা বাহিনী) : 

একবার মুসলিম বাহিনী শত্রুপক্ষের একটি দুর্গ অবরোধ করে। কিন্তু 
শত্রুপক্ষের তীরবৃষ্টিতে তাদের অবস্থা কাহিল হয়ে পড়ে। তখন 
মুসলমানদের একজন স্বেচ্ছাপ্রণোদিত হয়ে দুর্গের মধ্যে প্রবেশের জন্য 
সুবিধামত একটি সুড়ঙ্গ খনন করে। সে সুড়ঙ্গ পথে দুর্গে ঢুকে পড়ে এবং 
দ্বাররক্ষীদের সঙ্গে লড়াই করে দুর্গের ফটক খুলে দিতে সমর্থ হয়। তখন 


৬৬. খত্বীব বাগদাদী, তারীখু বাগদাদ ১০/১৬৭ । 


www.ahlehadeethbd.org 


Contents 


মুসলিম বাহিনী দুর্গে প্রবেশ করে তা দখল করে নেয়। কিন্তু কে যে এই 
সুড়ঙ্গওয়ালা তা জানা গেল না। তখন মুসলিম সেনাপতি মাসলামা বিন 
আব্দুল মালিক (খলীফা আব্দুল মালিক ইবনু মারওয়ানের ছেলে) তাকে 
পুরস্কৃত করার জন্য খোঁজ করলেন কিন্তু তাকে না পাওয়ায় তিনি সৈন্যদের 
মাঝে আল্লাহ্র কসম দিয়ে বললেন, সুড়ঙ্গওয়ালা যেই হোক সে যেন 
আমার কাছে আসে। রাতের বেলায় একজন আগন্তক সেনাপতির কাছে 
গেলেন এবং তাকে একটি শর্ত কবুলের আবেদন জানালেন । শর্তটি এই 
যে, তিনি যখন সুড়ঙ্গওয়ালার পরিচয় জানতে পারবেন তখন কোন দিন 
যেন তার অনুসন্ধান না করেন। সেনাপতি অঙ্গীকার করলেন। এবার তিনি 
সুড়ঙ্গওয়ালার পরিচয় তাকে জানালেন । এরপর থেকে মাসলামা দো'আ 
করতেন, 5 ৮০ এ 5১১ ~l ‘হে আল্লাহ! আখিরাতে তুমি এঁ 
সুড়ঙ্গওয়ালার সাথে আমার হাশর করো’ ।** 

একজন মরুচারী ছাহাবী ও যুদ্ধলব্ধ গণীমত : 

শাদ্দাদ ইবনুল হাদী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক মরু্বাসী 
বেদুঈন নবী করীম (ছাঃ)-এর নিকট এসে ঈমান আনল এবং তাঁর 
অনুসরণ করতে লাগল । কিছুকাল পর সে নবী করীম (ছাঃ)-কে বলল, 
আমি আপনার কাছে হিজরত করে আসতে চাই । ফলে নবী করীম (ছাঃ) 
তাঁর একজন ছাহাবীকে তার সম্পর্কে কিছু নির্দেশনা দিলেন । ইতিমধ্যে 
একটি যুদ্ধে নবী করীম (ছাঃ) কিছু বন্দীকে গণীমত হিসাবে পেলেন। তিনি 
বন্দীদেরকে ভাগ করে দিলেন। এ বেদুঈন ছাহাবীকেও এক ভাগ দিলেন। 
তার ভাগটা তিনি তার সাথীদের হাতে দিলেন। লোকটি পশুপাল চরাত । 
পশুপাল চরিয়ে ফিরে এলে তারা গণীমতের সম্পদ (বন্দী) তাকে দিল। সে 
বলল, এসব কী? তারা বলল, তোমার গণীমতের ভাগ, নবী করীম (ছাঃ) 
তোমাকে দিয়েছেন। সে তা নিয়ে নবী করীম (ছাঃ)-এর নিকটে এসে 
বলল, এসব কী? তিনি বললেন, আমি তোমাকে ভাগ হিসাবে দিয়েছি। সে 
বলল, আমি তো এগুলোর জন্য আপনার অনুসরণ করছি না। সে তার 
কণ্ঠনালীর দিকে ইশারা করে বলল, আমি বরং এজন্য আপনার অনুসরণ 
করছি যে, আমার এখানটায় তীরবিদ্ধ হয়ে আমি মারা যাব, তারপর 
জান্নাতে প্রবেশ করব । তিনি বললেন, যদি তুমি আল্লাহকে সত্য বলে থাক 


৬৭. বুস্তানুল খতীব, পৃঃ ২৪ । 


www.ahlehadeethbd.org 


Contents 


তাহ’লে তিনি তোমাকে সত্যে পরিণত করবেন। এভাবে অল্প কিছুদিন 
গেল । তারপর মুসলিম বাহিনী একটি যুদ্ধে লিপ্ত হ’ল। যুদ্ধে এ মরুচারী 
বেদুঈন ছাহাবী (রাঃ) নিহত হন । তাকে নবী করীম (ছাঃ)-এর নিকট নিয়ে 
আসা হ’ল। সে যে জায়গায় ইশারা করেছিল ঠিক সেখানটাতেই তীর 
লেগেছিল। নবী করীম (ছাঃ) দেখে বললেন, এই কি সেই? তারা বলল, 
হ্যা । তিনি বললেন, সে আল্লাহকে সত্য বলেছিল, তাই আল্লাহ তাকে সত্যে 
পরিণত করেছেন। তারপর নবী করীম (ছাঃ) নিজের জামা দিয়ে তাকে 
কাফন দেন এবং তার জানাযার ছালাতে ইমামতি করেন। তার ছালাতে 
যেটুকু তিনি প্রকাশ্যে বলেছিলেন তনুধ্যে এ দো'আ ছিল- 

ES SE Die US BES ULL a me EF DLE 1G ll 
‘হে আল্লাহ! এ তোমার বান্দা । মুহাজির হয়ে এসে তোমার রাস্তায় বের হয়েছিল। 
অতঃপর শহীদ হিসাবে সে নিহত হয়েছে। আমি এ ঘটনার সাক্ষী’ ।*” 
সাজগোজ ও সোন্দৰ্য চর্চার ভয় : 

সাধক আলী বিন বাক্ধার বছরী (রহঃ) বলেন, অমুকের সাথে সাক্ষাতের 
তুলনায় আমি শয়তানের সাথে সাক্ষাৎকে বেশি পসন্দ করি। আমার ভয় 
হয় যে, আমি তার জন্য সাজগোজ করে যাব, ফলে আমি আল্লাহ্র 
রহমতের দৃষ্টি থেকে ছিটকে পড়ব ।** সালাফে ছালেহীন তো এভাবে 
সোন্দর্য চর্চা করতেও ভয় পেতেন। 

বিদ্যা-বুদ্ধি প্রকাশ না করা : 

ইবনু ফারিস আবুল হাসান আল-কাত্বান (রহঃ) সম্পর্কে বলেন যে, তিনি 
বলেছেন, ‘আমার দৃষ্টিশক্তি রহিত হয়ে গেছে। কিন্তু আমার ধারণা যে, আমি 
সফরের অবস্থায় বেশী বেশী কথা বলি, যার শাস্তি হিসাবে এমনটা ঘটেছে’ । তার 
ধারণা, তার বিদ্যা মানুষের সামনে তুলে ধরার কারণে তার এ অসুখ হয়েছে। 
যাহাবী (রহঃ) বলেন, ‘আল্লাহ্র কসম! তিনি সঠিক কথাই বলেছেন। 
অধিকাংশ ক্ষেত্রে তাদের সদিচ্ছা ও বিশুদ্ধ নিয়ত থাকা সত্ত্বেও তারা কথা- 
বার্তা ও জ্ঞান-গরিমা প্রকাশে ভয় পেতেন। কিন্তু আজকের (যাহাবীর যুগের) 
অবস্থা দেখুন! বিদ্যার স্বল্পতা ও নিয়তের খারাবী সত্ত্বেও লোকেরা বেশী বেশী 


৬৮. নাসাঈ হা/১৯৫৩, হাদীছ ছহীহ । 
৬৯. হিলয়াতুল আওলিয়া ৮/২৭০ ৷ 


www.ahlehadeethbd.org 


Contents 


কথা বলে ৷ আল্লাহ তো তাদের অপদস্থ করবেনই ৷ সেই সঙ্গে তাদের মূর্খতা, 
কুপ্রবৃত্তি ও জ্ঞাত বিদ্যার মাঝে দোদুল্যমানতা যাহির করে দিবেন ।** 
কান্না লুকানো : 

হাম্মাদ ইবনু যায়েদ (রহঃ) বলেন, আইয়ুব হাদীছ বর্ণনা করতে গিয়ে প্রায়শই 
ব্যথিত হয়ে পড়তেন । তার দু'চোখে অশু দেখা দিত আর কার্না ঠেলে বের 
হয়ে আসতে চাইত । কিন্তু তিনি সর্দি ঝাড়তেন আর বলতেন, কী কঠিন 
সর্দিরে। কান্না গোপন করতে গিয়ে তিনি সর্দির কথা প্রকাশ করতেন।* 
হাসান বাছরী (রহঃ) বলেন, দেখা গেল, ব্যক্তি বিশেষ কোন মজলিসে 
বসেছে, তারপর তার কান্না চলে এল । পরে সে চেষ্টা করে তা রোধ করল । 
আর যদি রোধ করতে না পারে তাহ’লে উঠে চলে গেল ।*২ 

মুহাম্মাদ বিন ওয়াসি‘ বলেন, এক ব্যক্তি বিশ বছর যাবৎ কান্নাকাটি করত 
অথচ তার সাথে থেকেও তার স্ত্রী বিষয়টা জানত না।** 

তিনি আরো বলেছেন, আমি এমন লোকের দেখা পেয়েছি যে একই 
বালিশে মাথা রেখে স্বামী-স্ত্রী শুয়ে আছে, স্বামীর চোখের পানিতে তার 
গণ্ডদেশের নিচের বালিশ ভিজে গেছে অথচ স্ত্রী টেরই পায়নি। আবার 
অনেক লোক জামাআতের কাতারে দাঁড়িয়ে চোখের পানিতে গাল ভিজিয়ে 
ফেলছে অথচ তার পাশে দাঁড়ানো লোকটি তা অনুভবই করতে পারেনি ।** 
ইমাম আল-মাওয়াদী ও তাঁর রচনাবলী : 

গ্রন্থ প্রণয়নে ইখলাছ অবলম্বনের ক্ষেত্রে ইমাম আল-মাওয়াদীঁর ঘটনা বড়ই 
অদ্ভূত ৷ তিনি তাফসীর, ফিক্ৃহ প্রভৃতি বিষয়ে অনেক বই লিখেছিলেন কিন্তু 
তার জীবদ্দশায় কোনটিই জনসম্মুখে প্রকাশ করেননি । বইগুলো তিনি রচনা 
শেষে এমন স্থানে লুকিয়ে রেখেছিলেন, যা তিনি ছাড়া অন্য কেউ জানত না । 
মৃত্যু ঘনিয়ে এলে তিনি তার একজন বিশ্বস্ত লোককে বলেন, ‘অমুক জায়গায় 
কি-না সে বিষয়ে সন্দেহ থাকায় বইগুলো প্রকাশ করিনি। এক্ষণে যখন 
আমার মৃত্যু সন্নিকটবর্তা হবে এবং আমি মুমুর্যু দশায় পতিত হব, তখন তুমি 


৭০. সিয়ারু আলামিন নুবালা ১৫/৪৬৪-৪৬৫ ৷ 

৭১. মুসনাদ ইবনুল জা‘দ, হা/১২৪৬, সিয়ারু আলামিন নুবালা ৬/২০ । 
৭২. ইমাম আহমাদ, আয-যুহদ, পৃঃ ২৬২ । 

৭৩. (কা য়াতুল আওলিয়া ২/৩৪৭ । 

৭8. এ । 


www.ahlehadeethbd.org 


Contents 


তোমার হাত আমার হাতে রেখো । যদি আমি তোমার হাতটা মুঠি পাকিয়ে 
ধরতে পারি এবং তাতে চাপ দিতে পারি তাহ’লে তুমি বুঝবে যে, আমার 
কোন কিছুই আল্লাহ্‌র দরবারে গৃহীত হয়নি। তুমি তখন বইগুলো নিয়ে 
করি কিন্তু তোমার হাত আমি যদি মুঠিবদ্ধ করতে না পারি তাহ’লে তুমি 
বুঝবে যে, সেগুলো আল্লাহ্র দরবারে কবুল হয়েছে এবং আল্লাহ্র দরবারে 
আমার যে চাওয়া-পাওয়া ছিল তা পূর্ণ হয়েছে। এঁ ব্যক্তি বলেন, অতঃপর 
তার মৃত্যু যখন আসন্ন হ’ল তখন আমি আমার হাত তার হাতে রাখলাম । 
তিনি হাত প্রসারিত করে আমার হাত মুঠিবদ্ধ করতে গেলেন, কিন্তু পারলেন 
না। তখন আমি বুঝলাম এটা তার বইগুলোর কবুল হওয়ার আলামত । 
তারপর আমি তার বইগুলো প্রকাশের ব্যবস্থা করলাম ।** 


আলী ইবনুল হুসাইন (রহঃ) ও রাতের দান : 

যায়নুল আবিদীন আলী ইবনুল হুসাইন (রহঃ) রাতের আঁধারে আটা পিঠে 
আঁধারের দান প্রভুর রাগ স্তিমিত করে। মদীনা শহরে এমন অনেক লোক 
ছিল, যাদের খাওয়া-পরার ব্যবস্থা কোথা থেকে হ’ত তারা তা জানত না। 
আলী ইবনুল হুসাইন মারা গেলে এ লোকগুলোর রাতের পাওয়া খাদ্য-খানা 
বন্ধ হয়ে গেল, তখন তারা বুঝতে পারল কোথা থেকে এগুলো আসত । তিনি 
এভাবে একশ’ পরিবারের ব্যয় বহন করতেন । মারা যাওয়ার পর লোকেরা 
আলী ইবনুল হুসাইন (রহঃ)-এর পিঠে কড়া পড়ার চিহ্ন দেখতে পায় । রাতে 
রুটির আটা বহন করতে করতে তীর পিঠে কড়া পড়ে গিয়েছিল ।'* এসব 
ঘটনার নায়কেরা যদিও তা গোপন রাখার চেষ্টা করতেন তবুও আল্লাহ 
তা'আলা তা প্রকাশ করে দিয়েছেন। যাতে তারা নেতা হিসাবে বরিত হ’তে 
পারেন। আল্লাহ বলেছেন, 44! 4) 551, ‘আমাদেরকে 
আল্লাহভীরুদের জন্য আদর্শ বানাও’ (ফুরকান ৭৪) অন্যত্র এসেছে ৯%, 
(5/009১ _% ক ‘আর আমরা তাদেরকে নেতা করেছিলাম ৷ যারা 
আমাদের নির্দেশ অনুযায়ী মানুষকে পথ প্রদর্শন করত’ (আম্বিয়া ৭৩) । 


৭৫. যাহাবী, তারীখুল ইসলাম ৭/১৬৯; সিয়ারু আলামিন নুবালা ১৭/৬৬ । 
৭৬. হাফেয মিযধযী, তাহযীবুল কামাল ২০/৩৯২; ইবনু আসাকির, তারীখু দিমাশক ৪১/৩৮৩-৩৮৪ । 


www.ahlehadeethbd.org 


Contents 


ইখলাছের নিদর্শনাবলী 


ইখলাছের কিছু আলামত রয়েছে। একজন মুখলিছ মানুষের মধ্যে তা ফুটে 
ওঠে। যেমন- খ্যাতি প্রত্যাশী না হওয়া, প্রশংসা-গুণ-কীর্তন লাভের 
আকাজ্ঞকী না হওয়া, দ্বীনের জন্য পাগলপারা হয়ে আমল করা, কাজে 
ঝীপিয়ে পড়া, ছওয়াবের নিয়তে কাজ করা, ধৈর্য-সহিষ্ণুতা অবলম্বন করা, 
অভিযোগ না করা, আমল গোপন করতে আগ্রহী থাকা, গোপনে আমল 
করতে অভ্যস্ত হওয়া, প্রকাশ্যে কৃত আমলের তুলনায় গোপনে আমলের 
সংখ্যা বেশী হওয়া । 


এসবই ইখলাছের আলামত ৷ তবে হে মুসলিম ভাই আমার! তুমি সতর্ক 
থেকো । কেননা ইখলাছের মধ্যেও ইখলাছ আছে কি-না তা খুব খেয়াল 
রাখতে হবে। ইখলাছও ইখলাছের মুখাপেক্ষী । আমরা আল্লাহ্র নিকট 
দো‘আ করি তিনি যেন আমাদের ও আপনাদের সকলকে ইখলাছওয়ালা বা 
মুখলিছ মানুষ বানান এবং আমাদের মন ও আমলকে লৌকিকতা ও 
মুনাফিকী থেকে পবিত্র রাখেন- আমীন! 


ইখলাছ সংক্ৰান্ত কিছু মাসআলা 
কখন আমল প্রকাশ্যে করা শরী‘আতসম্মত? 


তারা তাদের আমল গোপন করার চেষ্টা করতেন তা আমরা আলোচনা 
করেছি। আমরা এটাও আলোচনা করেছি যে, আমল গোপনে করা 
ইখলাছের অন্যতম নিদর্শন। তা সত্ত্বেও কখনো কখনো লোকচক্ষুর সামনে 
আমল করা শরী‘আতসম্মত । এমনকি ক্ষেত্র বিশেষে তা গোপনে করা থেকে 
প্রকাশ্যে করা উত্তম ৷ 


ইবনু কুদামা (রহঃ) বলেছেন, ‘নেকীর কাজ প্রকাশ্যে করার নিয়ত 
সম্পর্কিত অনুমতি’ অনুচ্ছেদ। এখানে তিনি লিখেছেন, ‘প্রকাশ্যে আমল 
করলে তা অনুসরণ করার সুযোগ মেলে মানুষ সৎকাজে অনুপ্রাণিত হ’তে 
পারে। কিছু আমল তো এমন আছে যে, ইচ্ছা করলেও তা গোপনে করা 
যায় না। যেমন হজ্জ ও জিহাদ সেগুলো তো প্রকাশ্যেই করতে হয়। তবে 
প্রকাশ্যে আমলকারীর নিজের মন নিয়ন্ত্রণে সচেষ্ট থাকতে হবে। যাতে 


www.ahlehadeethbd.org 


Contents 


লোকরঞ্জন লাভের সুপ্ত বাসনা মনে আদৌ জাগতে না পারে। বরং উক্ত 
প্রকাশ্য আমল দ্বারা সে রাসূলের অনুসরণের নিয়ত করবে’ । 


ধোকায় ফেলা মোটেও উচিত নয় । যারা দুর্বলমনা অথচ আমল যাহির করে 
তাদের উদাহরণ এ লোকের ন্যায় যে দুর্বল সীতারু কোনরকম সাতরাতে 
পারে। একদল লোককে ডুবে মরতে দেখে তার মনে দয়া উথলে উঠল । 
সে তাদের পানে ঝাপিয়ে পড়ল । তখন ডুবন্ত লোকেরা তাকে জড়িয়ে 
ধরল । কিন্তু সে ভালমত সীতরাতে না পারায় তারা সবাই ডুবে মারা গেল’ । 


মাসআলাটি বিষদভাবে বুঝার জন্য আমরা আরো কিছু কথা বলছি। আমল 
প্রকাশ্যে ও গোপনে করার বেশ কিছু অবস্থা রয়েছে। অবস্থা বুঝে 
আমলকারীকে ব্যবস্থা নিতে হবে। 

১ম অবস্থা : সুন্নাহ অনুসারে আমলটি গোপনে করার কথা । এক্ষেত্রে 
গোপনে আমল করতে হবে। যেমন তাহাজ্জুদ ছালাত আদায় ও বিনয়- 
নমতা বজায় রাখা । 


২য় অবস্থা : সুন্নাহ অনুসারে আমলটি প্রকাশ্যে করার কথা । এক্ষেত্রে 
প্রকাশ্যে আমল করতে হবে। যেমন জুম‘আ, জামা‘আতে নিয়মিত হাযির 
থাকা, সত্য কথা জোরে-শোরে বলা ইত্যাদি । 


ওয় অবস্থা : আমলটা প্রকাশ্যেও করা যায় আবার গোপনেও করা যায় । 
সেক্ষেত্রে প্রকাশ্যে করলে যার মনে রিয়া বা লোক দেখানোর ভাব জাগরিত 
হবে তার জন্য আমলটি গোপনে করা সুন্নাত হবে। আর যে মনে করবে 
তার আমল প্রকাশ পেলে অন্য লোকেরা তার অনুসরণ-অনুকরণ করবে তার 
জন্য আমল প্রকাশ্যে করা সুন্নাত হবে। যেমন নফল দান। 


এরূপ দানকালে কারো যদি মনে হয় লোকে দেখলে তার মনে প্রদর্শনেচ্ছা 
জাগবে তার জন্য গোপনে দান করা আবশ্যক । আর যদি তার মনে হয় 
দান করা দেখে অন্যেরা তার দানের অনুকরণ-অনুসরণ করবে এবং লোক 
দেখানো ভাবের ক্ষেত্রে সে তার মনের সাথে সংগ্রাম করতে পারবে, 
তাহ’লে তার জন্য প্রকাশ্যে দান করা সুন্নাত । অনুরূপভাবে কোন আলেম 
মসজিদে জনসমক্ষে নফল ছালাত আদায় করে যাতে নফল ছালাত কী এবং 
তার রাক‘আত সংখ্যা কত লোকে তা জানতে পারে। এ জাতীয় আরো 
অনেক বিষয় আছে যা অবস্থা ও নিয়ত ভেদে প্রকাশ্যে করা যায় । 


www.ahlehadeethbd.org 


Contents 


কিছু পূর্বসূরী সম্পর্কে জানা যায় যে, তারা তাদের কিছু মর্যাদাপূর্ণ আমল 
প্রকাশ্যে করতেন যাতে লোকেরা তাদের অনুকরণ-অনুসরণ করে। যেমন 
জনৈক পূৰ্বসূরী মৃত্যুকালে তার পরিবারের সদস্যদের বলেছিলেন, তোমরা 
আমার জন্য কেঁদো না। কেননা ইসলাম গ্রহণ করা অবধি আমি কোন পাপ 


কাজ করিনি । আবুবকর ইবনু ‘আইয়াশ তার ছেলেকে বলেছিলেন, >: 
A ie 5 > Ib GA ois 3 Js dl ax Of BU 
> ‘হে আমার প্রিয় পুত্র! এই কামরায় তুমি আল্লাহ্র নাফরমানী থেকে 
বিরত থাকবে । কেননা আমি এখানে বার হাযার বার কুরআন খতম করেছি’ 
(মিনহাজুল কৃছিদীন, পৃ? ২২৩-২২৪) । 

এখানে একটি বিষয়ে সতর্ক না করলেই নয়। বিষয়টি এই যে, যে ব্যক্তি 
সর্বপ্রকার আমল সকল মানুষের দৃষ্টির আড়ালে করার আহ্বান জানায় সে 
একজন কুৎসিত বদমাশ লোক । ইসলামকে মিটিয়ে দেওয়াই তার অভিলাষ । 
মুনাফিকরা যখন কাউকে বড় অঙ্কের দান করতে দেখত তখন বলত এ 
রিয়াকার লোক দেখাতে দান করছে। আবার যখন দেখত কেউ অন্ত কিছু 
দান করছে তখন বলত, আল্লাহ্র এই সামান্য দানের কোনই প্রয়োজন নেই । 
যাতে সমাজে কোন নেক আমল না থাকে এবং নেক্কারদের দেখাদেখি 
অন্যেরা তা না করে সেই লক্ষ্যে এসব কথা তারা বলাবলি করত । 


এ কারণে যখন কোন ভাল মানুষ তার কোন নেক কাজ প্রকাশ্যে করে আর 
সেজন্য মুনাফিকরা তাকে মনোকষ্ট দেয় তখন সে যেন ধৈর্য ধারণ করে 
এবং তাদের প্রতি ভ্রুক্ষেপ না করে। ভবিষ্যতে ইনশাআল্লাহ সে মহাকল্যাণ 
লাভ করবে। 


রিয়া বা প্রদর্শনেচ্ছার ভয়ে আমল পরিহার : 

ফুযাইল বিন আইয়ায (রহঃ) বলেছেন, + ন La 
207 ys / mnc8 Es CAE TE 9 oo EE AE 

Lee dl SB ol lx B53 Ul >! 2 ০০/9 মানুষের কথা 
ভেবে আমল ত্যাগ করা রিয়া বা লৌকিকতা এবং মানুষের কথা ভেবে 


আমল করা শিরক । আর ইখলাছ হ’ল এতদুভয় থেকে তোমার আল্লাহ্‌র 
ক্ষমা লাভ’ (৬'আবুল ঈমান হা/৬৮৭৯)। ইমাম নববী (রহঃ) বলেন, যে কোন 


www.ahlehadeethbd.org 


Contents 


ইবাদত করতে সংকল্পবদ্ধ হওয়ার পর তা মানুষের নযরে পড়ার ভয়ে 
পরিত্যাগ করে সে একজন রিয়াকার বা লৌকিকতাকারী । 


উল্লেখিত নির্দেশনা কেবল তার ক্ষেত্রে প্রযোজ্য যে গোপনে-প্রকাশ্যে সব রকম 
আমল ত্যাগ করে বসে থাকে । কিন্তু যে গোপনে আমল করার জন্য জনসমক্ষে 
আমল পরিহার করে তার কোন দোষ নেই । লৌকিকতার উক্ত বিধানের মাঝে 
কিছু জাহিল-মূর্খও পড়ে, যারা লৌকিকতা থেকে বাচার নাম করে দাড়ি ছাটে 
ও মুণ্ডন করে। তারা বলে, দাড়িওয়ালা তার দাড়ি দ্বারা নিজেকে ঈমানদার ও 
ভাল মানুষ হিসাবে যাহির করে। যা সুস্পষ্ট রিয়া বা লৌকিকতা। এ 
লৌকিকতা থেকে বাচার জন্যই আমরা দাড়ি ছাটি বা মুণ্ডন করি। কিন্তু এই 
লোকগুলো নবী করীম (ছাঃ) থেকে বর্ণিত দাড়ি ছেড়ে দেওয়া ও মুণ্ডন না করা 
সংক্রান্ত বহু সংখ্যক সুস্পষ্ট ও দ্বর্থহীন হাদীছের কি জবাব দেবে? আমরা 
আল্লাহ্র নিকট দ্বীনের সঠিক বুঝ লাভের প্রার্থনা জানাই । 


রিয়া ও আমলের মধ্যে একাধিক নিয়তের পার্থক্য : 


রিয়া/লৌকিকতা : আল্লাহ ব্যতীত অন্যকে খুশি করার নিয়তে কোন শারঈ 
আমল করা হ’লে তাকে রিয়া বা লৌকিকতা বলে । 


আমলের মধ্যে একাধিক উদ্দেশ্য বা অংশীদার বানানো : 


আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জন ছাড়াও অন্য কিছু লাভের নিয়তে শারঈ কোন আমল 
করা হ’লে তাকে আমলের মধ্যে একাধিক উদ্দেশ্য বা অংশীদার বানানো 
বলে৷ উল্লেখিত দু’টি বিষয়ের আলোকে আমরা বলতে পারি যে, শারঈ 
আমলের বেশ কয়েকটি শ্রেণী রয়েছে। যথা: 


প্রথম শ্রেণী : ব্যক্তি শুধুই আল্লাহ্র জন্য আমল করবে, অন্য কোন কিছুর 
প্রতি ভ্রক্ষেপমাত্র করবে না । এ প্রকার আমল সবার উর্ধ্বে এবং সর্বোত্তম । 


দ্বিতীয় শ্ৰেণী : ব্যক্তি আল্লাহ্‌র জন্য আমল করবে এবং সে সঙ্গে বৈধ আছে 
এমন কিছু অর্জনের নিয়ত করবে। যেমন ছিয়াম রাখবে আল্লাহ্‌র সন্তুষ্টি 
লাভের জন্য, আর সে সাথে নিয়ত করবে স্বাস্থ্য সুরক্ষার জন্য । হজ্জের 
সফর করবে আল্লাহকে রাযী-খুশী করার জন্য । সে সঙ্গে নিয়ত করবে 
ব্যবসায়ের জন্য । জিহাদ করবে আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জনের জন্য । সে সঙ্গে 
নিয়ত করবে পরিবার-পরিজনকে খাওয়াতে-পরাতে গণীমত লাভের জন্য । 


www.ahlehadeethbd.org 


Contents 


পায়ে হেঁটে মসজিদে যাবে আল্লাহ্র নৈকট্য লাভের জন্য, সে সাথে নিয়ত 
করবে হাটার ব্যায়ামের জন্য । এতে আমল অবশ্য বাতিল হবে না, তবে 
ছওয়াব কমে যাবে । বান্দার উচিত, তার আমলে আল্লাহ্‌র নৈকট্য লাভের 
আকাঙ্কা ছাড়া অন্য কিছুর নিয়ত না করা । 


তৃতীয় শ্ৰেণী : ব্যক্তি আল্লাহ্‌র জন্য আমল করবে, তবে সেই সঙ্গে এমন 
কিছু আশা করবে যা আশা করা বৈধ নয়। যেমন মানুষের প্রশংসা লাভের 
আশা করা, ছালাত আদায় করে তার বিপরীতে অর্থ লাভের আকাঙ্ক্ষা করা । 
এটির আবার বেশ কয়েকটি অবস্থা রয়েছে। যেমন- 


এক. আমল শুরুর আগেই তার মধ্যে প্রশংসা কিংবা অর্থ লাভের আকাঙ্ক্ষা 
জাগবে । আর সেটাই তার আমলের মূল কারণ হবে। এক্ষেত্রে পুরো আমল 
বরবাদ হয়ে যাবে। যেমন মানুষ দেখুক এমন নিয়তে নফল ছালাত শুরু 
করা । 


দুই. আমল শুরুর পরে উক্ত কামনা মনে জেগে উঠছে। তারপর সে তা দূর 
করতে চেষ্টা করছে। যেমন সে আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের নিয়তে ছালাত শুরু 
করেছিল । পরে দেখল যে, একজন তার দিকে তাকাচ্ছে। তার এ দৃশ্য 
ভাল লাগল এবং সে তাদের প্রশংসা ও সুখ্যাতি পাবার জন্য লালায়িত হয়ে 
উঠল । তারপর সে এই কামনা-বাসনা মন থেকে দূর করার জন্য চেষ্টা 
করতে করতে ছালাত শেষ করল । এক্ষেত্রে তার আমল ছহীহ হবে এবং সে 
তার প্রচেষ্টার জন্য ছওয়াব পাবে। 

তিন. আমল চলাকালে তার মাঝে উক্ত অসদুদ্দেশ্যের উদয় হ’ল কিন্তু সে 
তা প্রতিরোধের চেষ্টা করল না । এক্ষেত্রে তার আমল বাতিল গণ্য হবে। 


৪র্থ শ্ৰেণী : ব্যক্তি তার আমল দ্বারা জায়েয কিছু নিয়ত করবে কিন্তু শারঈ 
প্রতিদানের জন্য আকাজ্কজী হবে না। যেমন- শুধু জোশ দেখানোর জন্য 
ছিয়াম রাখা । স্রেফ গণীমতের জন্য জিহাদ করা, শুধু সম্পদ বৃদ্ধির আশায় 
যাকাত দেওয়া । এতে তার আমল বাতিল গণ্য হবে। আল্লাহ তাআলা 


বলেন, & 4 4 44 0 SU G3 Les Ll bd ON Ls 
১০ ৮/১ ০ ১০; 44 ‘যে ব্যক্তি দুনিয়া কামনা করে, আমরা 
সেখানে যাকে যা ইচ্ছা করি দিয়ে দেই । পরে তার জন্য জাহান্নাম নির্ধারিত 


www.ahlehadeethbd.org 


Contents 


করি। সেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও লাঞ্চিত অবস্থায়’ (বনী ইসরাঈল 
১৭/১৮) । 


হম শ্ৰেণী : ব্যক্তি তার আমল দ্বারা এমন কিছু চাইবে যা চাওয়া শারঈভাবে 
মোটেও জায়েয নয়। সে সঙ্গে সে আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের দিকে মোটেও 
নযর দেবে না । যেমন শুধুই লোক দেখানোর জন্য ছালাত আদায় করা। এ 
শ্রেণীর লোকদের আমল বাতিল তো বটেই তদুপরি তারা গুনাহগার হবে। 


রিয়া বা লৌকিকতা থেকে বাচতে মিথ্যার আশ্রয় খহণ : 


রিয়া বা লৌকিকতা থেকে বাচার জন্য কোন কোন মুসলমান মিথ্যার আশ্রয় 
নেওয়াকে বৈধ মনে করে। এটা তাদের দাবীও বটে । এটি জঘন্য ভুল এবং 
কদর্য আমল ৷ কেননা মিথ্যা কখনও মুসলিমের চরিত্রে পড়ে না। যেমন 
কোন একজন নিজে আল্লাহ্র সন্তুষ্টি অর্জনের নিয়তে মসজিদ কিংবা 
মাদরাসা বানাচ্ছে। কিন্তু তাকে জিজ্ঞেস করলে সে বলছে, অমুক লোকে 
এটা বানাচ্ছে। তার কথা তো আসলে মিথ্যা । অনুরূপভাবে কথা ঘুরিয়ে 
বলাও এ পর্যায়ভুক্ত। যেমন সে বলল, মসজিদটা আমি বানিয়েছি জনৈক 
মুসলিমের অর্থে । জনৈক মুসলিম বলতে সে কিন্তু নিজেকে বুঝাচ্ছে। 


কিছু কিছু জিনিস মনে হয় রিয়া বা লৌকিকতা, কিন্তু আসলে তা নয় : 


* কেউ না চাইতেই মানুষ তার ভালো কাজের প্রশংসা করে। এটা বরং 
মুমিনের জন্য আগাম সুসংবাদ । 


* দাবী-দাওয়া ছাড়াই খ্যাতি অর্জন । যেমন কোন আলিম কিংবা দ্বীন শিক্ষার্থী 
লোকদের দ্বীন-ধর্মীয় বিষয়ে শিক্ষা-দীক্ষা দিয়ে থাকেন। তাদের কাছে যা 
দুর্বোধ্য ও জটিল তার সমাধান তারা প্রদান করেন। এভাবে জনগণের মাঝে 
কখনো কখনো তাদের নাম ছড়িয়ে পড়ে। লৌকিকতা থেকে দূরে থাকার নামে 
তাদের এহেন কাজ থেকে বিরত থাকা মোটেও সমীচীন হবে না । বরং তারা 
তাদের কাজ চালিয়ে যাবেন এবং নিয়ত ঠিক রাখার জন্য যথাসাধ্য চেষ্টা 
করবেন। 


* কেউ কেউ কখনো কোন উদ্যমী ইবাদতকারীকে দেখে তার মতো 
ইবাদতে আগ্রহী হয়ে ওঠে । এটা কোন লৌকিকতা বা রিয়া নয়। সে তার 
ইবাদতে আল্লাহ্র সত্তষ্টি অর্জনের নিয়ত করলে অবশ্যই ছওয়াব পাবে। 


www.ahlehadeethbd.org 


Contents 


El i 2 Ee oe ee 
ব্যবহার করা ইত্যাদি । এর কোনটাই রিয়া বা লৌকিকতা নয়। 


* পাপ গোপন রাখা এবং সে সম্পর্কে কাউকে কিছু না বলা রিয়া নয় । বরং 
শারঈভাবে আমরা নিজেদের ও অন্যদের দোষ গোপন রাখতে আদিষ্ট । 
কিছু লোকের ধারণা অপরাধ প্রকাশ করা যরূরী, যাতে করে সে মুখলিছ বা 
খীটি মানুষ বলে গণ্য হবে। এটি একটি ভুল ধারণা এবং ইবলীসের ধোকা । 
কেননা পাপের কথা বলে বেড়ানো মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে 
দেওয়ার অন্তর্ভুক্ত ৷ 

উপসংহার : 

আমার প্রিয় মুসলিম ভাই! বর্তমান মুসলিম উম্মাহ যে সংকট ও সমস্যার 
মাঝে কালাতিপাত করছে তা থেকে বেরিয়ে আসতে আমাদের ইখলাছের 
বড়ই প্রয়োজন । অনেক বড় বড় ইসলামী প্রচার ও কল্যাণমূলক সংস্থা 
প্রতিষ্ঠা লাভের পর আজ ইখলাছের অভাবে মুখ থুবড়ে পড়েছে। কোন 
কোন দায়িত্বশীল ইখলাছ থেকে দূরে সরে গিয়ে রিয়া বা লৌকিকতা, খ্যাতি 
ও দুনিয়ার স্বার্থকে লক্ষ্যভূত করেছে। ফলে তারা এমন এমন কাজ করেছে 
যদ্দরুণ সংস্থাগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেছে। 

ব্যক্তির নিজের আমলেও ইখলাছ থাকা অত্যন্ত প্রয়োজন ৷ কিন্তু আফসোস! 
যে নিয়তের হাকীকত বা তাৎপর্য জানে না সে কিভাবে নিয়ত ছহীহ-শুদ্ধ 
করবে । যে ইখলাছের হাকীকত বা পরিচয় জানে না সে কিভাবে ইখলাছ 
ছহীহ-শুদ্ধ করবে? 

হে আল্লাহ! তুমি আমাদের ইখলাছ দাও এবং আমাদের অন্তরে তা বদ্ধমূল 
করো। আল্লাহ তা'আলার ছালাত ও সালাম বর্ষিত হৌক আমাদের নবী 
মুহাম্মাদ (ছাঃ), তার পরিবার-পরিজন এবং তীর ছাহাবীদের উপর । 


oly Sl STN LY of al Baa Ml Som 
Sl 154 P32 Um Fly GI LA ll 


সং সূৎ সং সৎ সু 


www.ahlehadeethbd.org 


